ওয়াক্ফ, প্রচার, দিক-নির্দেশনা ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় 
বাদশাহ ফাহ্‌দ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স 
মহাসচিবের কার্যালয় 
ইলমী গবেষণা বিভাগ 


PAN GAL) | ANGLEE 


https://archive.org/details/@salim molla 


\ 2 পা f 


VSEEESS 


Ed 9 AA 3 wb? #7 
JATIN ISSO, 
RAID TE Me 
AAS 
Aialall O95 


INS), 


UIPATE SY 
lla; 


LE ms Fale sh ese 8 355) 


= 


2YEYO cll inal iol) 1g Ul oe © 
Il sL3f dsb gH Ag SU LS Ls sg 
2 Ail Axial iL) gs DU as 
A GUL Bll SUS) £2 3 JUNI dl ol 
AlE&Yo 6) Ll — All all ill) ag AU as 


শশ X )1 6 ot 
444 ~-AEV-AV-X Sl, 


oly 1 oy -)\ 


\EYo/1VAE Ys Ess 


VEY O/AVAE cE IU 5) 
144 e—-AEV-AV-X :dla3) 


উপক্ৰমনিকা 


মাননীয় শাইখ সালেহ ইবনে আবদুল আখীয ইবনে মুহাম্মাদ আল শাইখ 
ওয়াক্‌ফ, প্রচার, দিক-নির্দেশনা ও ইসলাম বিষয়ক মন্ত্রী 
মহাতত্বাবধায়ক 

বাদশাহ ফাহ্‌দ কুরআন প্রিন্টিং কমপ্নেক্স 


সমস্ত প্রশংসা সারা বিশ্বের প্রভু আল্লাহর জন্য, যিনি স্বীয় মহান গ্রন্থে বলেছেন ৪ 


Ove) L ITUNES INS OAV ES FLY 
“আপনার প্রভুর পথের দিকে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান 
করুন” ৷ [সূরা আন-নাহ্‌ল ৪ ১২৫] 
আর দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের উপর, যিনি 
বলেছেনঃ 


CAT f 3f gl» 


“আমার পক্ষ হতে একটি আয়াত হলেও পৌছিয়ে দাও” [বুখারী ৪£ হাদীস নং 
৩৪৬১] । 


পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যের সকল মুসলমানের কাছে কল্যাণের বার্তা পৌছিয়ে 
দেয়ার ব্যাপারে খাদেমুল হারামাইন বাদশাহ ফাহ্‌্দ ইবনে আবদুল আযীয আল 
সউদ -“আল্লাহ তাকে হেফাযত করুন”- এর নির্দেশ বাস্তবায়ন স্বরূপ প্রথমেই 
সার্বিক গুরুত্বারোপ করা হয়েছে- আল্লাহর গ্রন্থ আল-কুরআনের প্রতি এবং এর 
প্রচারকার্য সহজসাধ্য করে ও এর অর্থের অনুবাদকাজ সম্পন্ন করে মুসলিম ও 
পঠনে আগ্রহী অমুসলিমদের মধ্যে এ গ্রন্থ বিতরণ করার প্রতি । এরপর গুরুত্বারোপ 
করা হয়েছে সে সকল বিষয়ের প্রচারকার্যের প্রতি যা মুসলমানদের ধর্মীয় ও পার্থিব 
জীবনের সকল ক্ষেত্রে তাদের উপকারে আসবে । 


মদীনা মুনাওওয়ারায় অবস্থিত বাদশাহ ফাহ্‌দ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সের 
প্রতিনিধি হিসাবে ওয়াকফ, দাওয়াত, দিক-নির্দেশনা ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় 
আল্লাহ তা আলার দিকে জেনে-বুঝে আহ্বানের গুরুত্বের প্রতি গভীর বিশ্বাস পোষণ 
করে। তাই এ মন্ত্রণালয় “কুরআন ও সুন্নার আলোকে ঈমানের মৌলিক 
বিষয়সমূহ” গ্রহ্থটি পেশ করতে পেরে আনন্দবোধ করছে। 


CUS Until Glo Colo 13] aaa Ldel GO) 


‘নিশ্চয়ই শরীরে এমন একটি রক্তপিস্ড রয়েছে যা বিশুদ্ধ হলে পুরো শরীর 
বিশুদ্ধ হয়ে যায়” । [বুখারী ৪ ৫২] 


আল্লাহ চাহেত অচিরেই এ গ্রস্থের অনুকরণে হাদীস, ফিকহ, যিকর ও দো‘আর 
বেশ কিছু বই প্রকাশিত হবে। সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে আশা করি - তিনি 
এ সকল গ্রস্ত দ্বারা মুসলমানদের উপকার সাধন করবেন। 


এ উপলক্ষ্যে আমি আনন্দের সাথে সে সব ভাইদের শুকরিয়া জ্ঞাপন করছি যারা 
সংকলন, সম্পাদনা ও বিন্যস্তকরণ এবং অনুবাদের কাজ করে অত্যন্ত নিষ্ঠার সাথে 
বইটিকে প্রস্তুত করেছেন। আর কুরআন প্রিন্টিং কমপ্লেক্সের সচিবালয়েরও শুকরিয়া 
জ্ঞাপন করছি একে যথাযথ গুরুত্ব দিয়ে নিয়মিত তদারক করার জন্য ৷ 


ভুমিকা 


সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি দ্বীনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন 
এবং আমাদের উপর অনুগ্রহ সম্পূর্ণ করেছেন। আর আমাদের জাতি তথা মুসলিম 
উম্মাহকে সর্বোত্তম জাতিতে পরিণত করেছেন। তিনি আমাদের মাঝে আমাদেরই 
মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি আমাদের কাছে তাঁর আয়াত সমূহ 
তেলাওয়াত করেছেন, আমাদেরকে পরিশুদ্ধ করেছেন ও আমাদেরকে কিতাব ও 
সুন্নাহ্‌ শিক্ষা দিয়েছেন। 


সালাত ও সালাম পেশ করছি আমাদের নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম) এর উপর, যাকে আল্লাহ সারা জাহানের জন্য রহমতস্বরূপ প্রেরণ 
করেছেন, আরও পেশ করছি তাঁর পরিবার-পরিজন ও সাহাবীগণের উপর ৷ 


মানুষ ও ভ্রিন সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদাত করা । যেমন 
আল্লাহ তা'আলা বলেনঃ 


29932 পৰ 1) সৰ পদ 
(27:৮, LAS CIEE 5% 


“আর আমি জ্রিন ও মানুষকে শুধু আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি” । [সূরা 
আযষ-যারিয়াতঃ৫৬] 

আর এ জন্যই তাওহীদ ও বিশুদ্ধ আঝ্দীদাই হচ্ছে উক্ত ইবাদাত বাস্তবায়নের 
উদ্দেশ্য - যে আকঝ্দীদা তার মুল উৎস ও বরকতময় উৎপত্তিস্থল আল্লাহর কিতাব ও 
তাঁর রাসূল সাল্লাল্মাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ্‌ হতে গৃহীত । এটাই হচ্ছে এ 
জগত আবাদের ভিত্তি, আর তার অনুপস্থিতিতে জগতের বিপর্যয়, ধ্বংস ও ক্রুটি 
অনিবার্য । যেমন আল্লাহ তা'আলা বলেন ৪ 
(vie GILAD SS MCLIT II WIENER ¥ 


br andr 


“যদি এতদুভয়ের (আসমান ও যমীনের) মধ্যে আল্লাহ ব্যতীত আরো অনেক 
ইলাহ থাকত তাহলে উভয়ই বিপর্যস্ত হতো, অতএব তারা যা বর্ণনা করে তা 
থেকে আরশের অধিপতি আল্লাহ কতই না পবিত্র” । [সূরা আল-আসম্বিয়াঃ২২] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 


CEL MES SESE GLE SIGS AGEL Yo 
rio EUG ISM LS 
"আল্লাহ, যিনি সাত আসমান আর সে পরিমাণ যমীন সৃষ্টি করেছেন, এ সবের 
মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, নিশ্চয় আল্লাহ 
সবকিছুর উপর ক্ষমতাবান এবং আল্লাহ সবকিছুকে তাঁর জ্ঞান দ্বারা বেষ্টন করে 
আছেন” । [সূরা আত-ত্বালাকঃ১২] অনুরূপ আরো অনেক আয়াত রয়েছে। 
আর যেহেতু শুধু বিবেক-বুদ্ধি দ্বারা এগুলোর বিস্তারিত জ্ঞান লাভ সম্ভব নয় তাই 
তা মানুষের জন্য স্পষ্ট করে বিস্তারিতভাবে বর্ণনার জন্য আল্লাহ তাঁর রাসূলগণকে 
পাঠান এবং গ্রন্থসমূহ অবতীর্ণ করেন, যেন তারা জেনে, দেখে-শুনে, সুস্পষ্ট ও 
সুদৃঢ় মূলনীতির ভিত্তিতে আল্লাহর ইবাদাত করতে পারেন। ফলে আল্লাহর 


রাসূলগণ তাঁর বাণী প্রচার ও প্রসারে ধারাবাহিকভাবে আসতে থাকেন, যেমন 
আল্লাহ তা'আলা বলেনঃ 


(re bd) & LISI Cs 3 
“আর প্রত্যেক জাতিতেই সতর্ককারী এসেছেন” । [সূরা ফাতিরঃ২৪] 
আল্লাহ তা'আলা আরো বলেনঃ 


(££ 045) IL UTS } 
"এরপর আমরা একের পর এক আমাদের রাসূলগণকে প্রেরণ করেছি” । [সূরা 
আল-মু’মিনুনঃ ৪৪] 


অর্থাৎ তাদের নেতা, ইমাম ও সর্বোত্তম ব্যক্তি তথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণের মাধ্যমে তাদের ধারা শেষ করে দেয়া পর্যন্ত তারা 
একের পর এক আগমন করতে থাকেন। তিনি রিসালাতের বাণী প্রচার করেন এবং 
তার উপর অর্পিত আমানত আদায় করেন, উম্মাতকে উপদেশ প্রদান করেন এবং 
আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ করেন, এবং তার দিকে গোপনে ও প্রকাশ্যে 
আহবান করেন। তিনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেন। আর 
আল্লাহর পথে তাকে ভয়ানক কষ্ট দেয়া হয়েছে। এতে তিনি ধৈর্যধারণ করেছেন 
যেভাবে দৃঢ়প্রতিজ্ঞ রাসূলগণ ধৈর্যধারণ করেছিলেন। তিনি আল্লাহর দিকে আহ্বান 


দ্বীনকে বিজয়ী করেন ও নেয়ামত পরিপূর্ণ করেন। আর তার আহবানে মানুষ 
আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করতে থাকে। আল্লাহ তার দ্বারা দ্বীন এবং 
নেয়ামতকে পরিপূর্ণ না করা পর্যন্ত তার মৃত্যু হয়নি। এ সম্পর্কে আল্লাহ তাআলা 
তাঁর নিমোক্ত বাণী অবতীর্ণ করেনঃ 


(YU) থু a6 IESE ASH YA ETA } 4 


“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এবং 
দ্বীন হিসাবে মনোনীত করলাম” । [সূরা আল-মায়িদাহঃ৩)] 


সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীনের সকল মৌলিক ও সাধারণ 
বিধানসমূহ বৰ্ণনা করেছেন। যেমনটি দারুল হিজরা (মদীনা)র ইমাম মালেক ইবনে 
আনাস রাহেমানুল্লাহ বলেছেনঃ ‘নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
সম্পর্কে এ ধারণা করা অসম্ভব যে, তিনি তার উম্মাতকে মল-মূত্র হতে পবিত্রতা 
অর্জনের নিয়ম-কানুন শিক্ষা দিয়েছেন অথচ তাওহীদ শিক্ষা দেননি’ । 


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল রাসূলদের মতই আল্লাহর 
তাওহীদ ও দ্বীনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করার প্রতি এবং ছোট বড় সকল শির্ক 
বর্জনের প্রতি আহবান করতে থাকেন; কেননা সমস্ত রাসূল এ বিষয়ে একমত 
ছিলেন, এদিকে আহবানের কাজেই তারা নিয়োজিত ছিলেন। বরং এ ছিলো তাদের 
দাওয়াতী কাজের সূচনা, তাদের রিসালাতের নির্যাস, এবং তাদেরকে প্রেরণের 
মূলভিত্তি। আল্লাহ তাআলা বলেনঃ 


পাপ 3,392 বটল 20 


BACALL ES RUNGISEI BCt IISA LOESIS ¥ 
L2 B93 be dated dA 309A ৰব = So ted de Be BAI92 
(1: SNA LECOSCYS |, 18) ES LET CIS LES 


Cd * 


“আর আমরা প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে, তোমরা 
আল্লাহর ইবাদাত কর এবং তাগুতকে পরিহার কর, অতঃপর তাদের মধ্যে কিছু 
সংখ্যককে আল্লাহ হেদায়াত দিলেন, আর কিছু সংখ্যকের জন্য পথতভ্রষ্টতা 
অবধারিত হয়ে গেল, সুতরাং তোমরা যমীনে বিচরণ কর অতঃপর দেখ, 
মিথ্যাপ্রতিপন্নকারীদের পরিণতি কেমন ছিল” । [সূরা আন-নাহ্‌লঃ৩৬] 


তিনি আরো বলেনঃ 


Crem LISLE TER YI YT A ESN LSS YE Ss HLIESY 
“আপনার পূর্বে আমরা যে রাসূলই a fC le ওহীই পাঠিয়েছি 


যে, আমি ছাড়া অন্য কোন হক্ব মা‘বুদ নেই সুতরাং তোমরা আমারই ইবাদাত 
কর” । [সূরা আল-আশ্বিয়াঃ২৫] 


আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
SG LA EH STINE I CI SI LICE ¥ 


(০:2 >) 

“আর আপনার পূর্বে যে সব রাসূল আমরা প্রেরণ করেছি আপনি তাদেরকে 

জিজ্ঞাসা করুনঃ দয়াময় (আল্লাহ) ছাড়া আমরা কি এমন সব মাবুদ স্থির করেছি 
যাদের ইবাদত করা হয়?” ৷ [সূরা আয-যুখরুফঃ8৫] 


আল্লাহ আরো বলেনঃ 
FOIA HTS (LE ES LAS 22) 
Oris STE IC) EE 
“তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সব হুকুম প্রণয়ন করেছেন যার নির্দেশ 
দিয়েছেন নূহকে, আর যা আপনার প্রতি আমরা ওহী হিসাবে প্রেরণ করেছি, এবং 
যার নির্দেশ আমরা ইব্রাহীম, মুসা ও ‘ঈসাকে দিয়েছিলাম এ মর্মে যে, তোমরা 


দ্বীন (তথা যাবতীয় আক্বীদা ও আহকাম) প্রতিষ্ঠা কর এবং এতে বিচ্ছিন্ন হয়োনা” । 
[সূরা আশ-শুরাঃ১৩] 


সহীহ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ 


Cnt) E229 sh A wl FS sd 
“নবীগণ বৈমাত্রেয় ভাই, তাদের মাতাগণ বিভিন্ন, তবে দ্বীন এক” । 
সুতরাং তাদের দ্বীন এক, আৰঝবীদাও এক ৷ শুধুমাত্র শরীয়তের ক্ষেত্রে তাদের 
মধ্যে বিভিন্নতার সৃষ্টি হয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেছেনঃ 


* সহীহ বুখারী (হাদীস নং ৩৪৪৩), সহীহ মুসলিম (হাদীস নং ২৩৬৫)। 


(£A a5 থু রঃ ESAS 


l “আমরা তোমাদের প্রত্যেকের জন্য একটা করে শরীয়ত ও চলার পথ নির্ধারণ 


করে দিয়েছি” । [সূরা আল-মায়িদাহঃ8৮]! 


- অতএব প্রত্যেক মু'মিন-মুসলিমের কাছে এটা স্থির ও স্পষ্ট হওয়া উচিৎ যে, 
আৰ্বীদার ব্যাপারে ইচ্ছামত মতামত দেয়া ও নেয়ার কোন সুযোগ নেই। বরং 
পৃথিবীর পূর্ব ও পশ্চিমের সকল মুসলিমের উপর ওয়াজিব হলো তারা নবী - 
রাসূলগণের আৰ্বীদা পোষণ করবে এবং যে সব মূলনীতির প্রতি তারা ঈমান 
এনেছিলেন ও আহবান করেছিলেন, কোন প্রকার সন্দেহ ও দ্বিধা-দ্বন্্ব ছাড়াই 
সেগুলোর প্রতি ঈমান আনবে । 


1393 EXAM ACA EE ARAD) SELATAN MAAC 2 A 

BG Bb NS Seis SIs DOIG LHS 3 
2 লট লা SPIN PAE NT Ld 2 পণ এ Ww লল 3 জৰ 

rAos an ELSI ESE CISL ES SCE EG EES 


“রাসূল তার প্রভুর পক্ষ থেকে যা তার কাছে অবতীর্ণ করা হয়েছে তার উপর 
ঈমান এনেছেন, আর মু’মিনগণও ৷ প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাঁর 
কোন রাসূলের মধ্যে তারতম্য করিনা । আর তারা বলেঃ আমরা শুনেছি ও মেনে 
নিয়েছি। হে আমাদের রব! আপনার ক্ষমা প্রার্থনা করি, আর আপনার কাছেই 
প্রত্যাবর্তন স্থল” । [সুরা আল-বাকারাহঃ২৮৫! 


এ হলো মু'মিনদের বৈশিষ্ট্য, আর এটাই তাদের পথঃ ঈমান আনা ও মেনে 
নেয়া, শুনা ও কবুল করা। আর মুমিন যখন এরকম গুণে গুণান্বিত হয় তখন সে 
নির্বি্ব থাকে এবং শান্তি ও নিরাপত্তা লাভে সমর্থ হয়, তার আত্মা পবিত্র হয় এবং 
হৃদয় প্রশান্ত হয়। আর পথভ্রষ্ট মানুষেরা তাদের বাতিল আৰ্বীদার কারণে যে 
স্ববিরোধিতা, দ্বিধা, সন্দেহ, সংশয়, অস্থিরতা ও চিত্তচাঞ্চল্যের মধ্যে পতিত হয়, তা 
থেকে সে সম্পূর্ণরূপে দূরে থাকে। 


স্থায়ী মূলনীতি, সঠিক ভিত্তি, ও সুদৃঢ় নিয়ম-নীতি সম্বলিত বিশুদ্ধ ইসলামী 
আৰীদাই পারে মানুষের সুখ-শান্তি, মান মর্যাদা ও দুনিয়া-আখিরাতে তাদের 
সফলতা নিশ্চিত করতে, অন্য কোন আৰঝ্ীদা নয়। কেননা এ আৰ্বীদার বৈশিষ্ট্য 
স্পষ্ট, দলীলগুলো বিশুদ্ধ ও প্রমাণাদি ক্রটিমুক্ত এবং তা বিশুদ্ধ ফিতরাত, সঠিক 
বিবেক ও সুস্থ হৃদয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ । 


এর এ জন্যই সমস্ত মুসলিম বিশ্ব এ বিশুদ্ধ ও পরিচ্ছন্ন আক্বীদা জানার সবচেয়ে 
বেশী মুখাপেক্ষী । কেননা এ হচ্ছে তাদের সৌভাগ্যের চাবিকাঠি, আর মু্তির স্থায়ী 
উপায় ৷ 

এ সংক্ষিপ্ত সংকলনে মুসলিম ব্যক্তি ইসলামী আক্বীদার এমন মূলনীতি ও 
গুরুত্বপূর্ণ নীতিমালা এবং বিশেষ নিয়মনীতি খুঁজে পাবে যা থেকে কোন মুসলিম 
ব্যকিই অমুখাপেক্ষী থাকতে পারে না। আর সে দেখতে পাবে যে, এ সবকিছুই 
দলীল ও প্রমাণের আলোকে উপস্থাপন করা হয়েছে। 

এব এটি কুরআন ও সুন্নার আলোকে ঈমানের মৌলিক বিষয়সমূহ সম্বলিত 
একটি গ্রন্থ । আর এ মৌলিক বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, রাসূলগণ থেকে 


হাতেই রয়েছে তাওফীক । 


“ পসঙ্গে যারা এ গ্র্থ প্রণয়নে অংশথহণ করেছেন আমরা বিশেষভাবে তাদের 
উদেশ্যে কৃতজ্ঞতা পেশ করছি। তারা হলেনঃ ড. সালেহ ইবনে সা'দ আসৃসুহাইযী, 


মরা মহান আল্লাহর কাছে আশা করি তিনি সকল মুসলিমকে এ গ্রন্থ দ্বারা 
উপকৃত করবেন। আর ‘সারা জাহানের প্রভু আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা’ একথার 
মাধ্যমে আমরা আমাদের আহ্বানের সমাপ্তি টানছি। 


মহাসচিব 
বাদশাহ ফাহ্‌দ কুরআন প্রিন্টিং কমপ্রেক্স । 


১০ 


প্রাথমিক কথা 


' প্রত্যেক মুসলিমের কাছেই ঈমানের গুরুত্ব ও মর্যাদা, এবং দুনিয়া ও আখেরাতে 
মু'মিন ব্যক্তির উপর এর বহু উপকারিতা ও সুফল কি তা গোপন নয়। বরং দুনিয়া 
ও আখিরাতের সকল কল্যাণ ঈমান্‌ বিশুদ্ধ হওয়ার উপর নির্ভরশীল । এটাই হল 
সবচেয়ে মহান ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবং মর্যাদাপূর্ণ লক্ষ্য । আর এর দ্বারাই বান্দা 
পবিত্র ও সুখী জীবন লাভ করবে, কষ্টদায়ক বস্তু, অনিষ্টতা ও যাবতীয় বিপদাপদ 
থেকে নাজাত পাবে এবং আখিরাতে সওয়াব, চিরস্থায়ী সুখ-শান্তি ও অনন্ত কল্যাণ 
লাভ করবে- যা কখনো বাধাগ্রস্ত হবেনা এবং দূরীভূত হবে না। 


আল্লাহ তা'আলা বলেনঃ 
EE I BELL EGS LARS EMIS SYS HE } 
(৭:৯) ছু SG’ BBL LE ) 72 


“নর ও নারী যে কেউই ঈমানদার হয়ে সৎকাজ করে তাকে আমরা অবশ্যই 
পবিত্র জীবন দান করব এবং তাদের উত্তম কাজ সমুহের বিনিময়ে তাদেরকে 
তাদের প্রতিদান দিব” । [সূরা আন-নাহ্‌লঃ৯৭] 


আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
2 BABI} Re wet we 2909 Derg e LEE tat Pd Edd 
(\ ৭: Yn BEAL KEL Se AAN ED GTsiiss 


“আর যারা ঈমানদার হয়ে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে 
তাদের প্রচেষ্টাই সাদরে স্বীকৃত হবে” । [সূরা আল-ইস্রাঃ১৯!] 


তিনি আরো বলেনঃ 
ve 4b) & JANES SLICE ILI SS 


“আর নিশ্চয়ই যারা তীর কাছে সৎকর্ম করে মু’মিন অবস্থায় আসে তাদের 
জন্যই রয়েছে উচ্চতম মর্যাদা” । [সূরা ত্বা-হাঃ৭৫] 


আল্লাহ আরো বলেনঃ 
GEL + I BLE ELASNIAIS RACHEL F 


১১ 


(\.A-\. ViAgSU ৰ IY 


“নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের আতিথেয়তার জন্য 
স্থানান্তরিত হতে চাইবে না” । [সূরা আল-কাহাফঃ১০ ৭-১০৮] 


এ অর্থে পবিত্র কুরআনে আরো বহু আয়াত রয়েছে। 


কুরআন ও হাদীসের বহু দলীল দ্বারা প্রমাণিত যে, ঈমান ছয়টি মূলনীতির উপর 
ধতিষ্ঠিত। সে গুলো হচ্ছেঃ আল্লাহর উপর ঈমান, তাঁর ফিরিশৃতাদের উপর ঈমান, 
তীর গ্রস্থসমূহের উপর ঈমান, তাঁর রাসূলগণের উপর ঈমান, আখিরাতের উপর 
ঈমান ও তাকদীরের ভাল মন্দের উপর ঈমান। কুরআন কারীম ও সুন্নাতে নববীর 


বহু স্থানে এ মূলনীতিগুলো উল্লেখ করা হয়েছে, তম্মধ্যেঃ 


আল্লাহ তাআলার বাণী ৪ 
cr HEMI YLT FENN ALIS BL ELVTAGHES ¥ 


SFE FE CALE TET TNE রশ ACTA 
Orsay fg ALE Slats als OSLO BLAIS 


ধতিও যা তার পূর্বে তিনি নাযিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ, তাঁর 
ফিরিশৃতাগণ, তাঁর গ্রন্থসমূহ, তাঁর রাসূলগণ ও শেষ দিবসের প্রতি কুফ্রী করে সে 
সুদূর বিভ্রান্তিতে পতিত হলো” । [সূরা আন-নিসাঃ১৩৬] 


আল্লাহর বাণীঃ 
BASALT LE 5 Gr EMSIRS INH ¥ 
Ov: 52h) RK GAS SN ALT 58 


{| 
¥ 


আল-বাকারাহঃ১৭৭] 
আল্লাহ তাআলার বাণীঃ 


১২ 


AS GSI BL ANGIE SSS DOG OHH A Ys 
CrAes 2 ERISA ESE CLA NES AS SE CSG ESBS 
- “রাসূল ঈমান এনেছেন এ জিনিসের প্রতি যা তাঁর প্রভুর পক্ষ থেকে তার কাছে 
অবতীর্ণ করা হয়েছে আর মু’মিনগণও, সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাঁর 
ফিরিশৃতাগণের প্রতি, এবং তাঁর গ্রন্থসমূহ ও রাসূলগণের প্রতি, (তারা বলে) আমরা 
তাঁর কোন রাসূলের মধ্যে তারতম্য করিনা । আর তারা বলেঃ আমরা শুনেছি ও 
মেনে নিয়েছি, হে আমাদের রব! আপনার ক্ষমা প্রার্থনা করি, আর আপনার কাছেই 
প্রত্যাবর্তন স্থূল” । [সূরা আল-বাকারাহঃ২৮৫] 
আল্লাহর বাণীঃ 


“ 


(৭:2০) I RAE 13568 } 
“নিশ্চয়ই আমরা প্রতিটি বস্তুকেই নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছি” । [সূরা আল- 
কামারঃ৪8৯] 


সহীহ মুসলিমে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে একটি হাদীস বর্ণিত 
হয়েছে, যা ‘হাদীসে জিবরীল’ নামে বিখ্যাত, তাতে রয়েছেঃ জিবরীল আলাইহিস 
সালাম নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জানতে চেয়ে বলেন যে, 
আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন, তিনি বললেনঃ 


0 Bd ELL সী el alu) “5 ) “SDN “il oY Uf» 
CY 


রাসূলগণ ও শেষ দিবসের প্রতি ঈমান আনা, আর তাকদীরের ভাল ও মন্দের প্রতি 
ঈমান আনা” । 


ঈমান এ মহান ছয়টি মূলনীতির উপর স্থাপিত । বরং এগুলোর প্রতি ঈমান 
আনয়ন করা ছাড়া কারো ঈমানের অস্তিতূই থাকতে পারে না। এগুলো এমন 
মূলনীতি যা পরস্পর ওৎপ্রোতভাবে জড়িত ও একটির জন্য অন্যটি অপরিহার্য, 


* সহীহ মুসলিম (হাদীস নং ১) 


১৩ 


অন্নে এণ্ডুলোর কোন একটি অস্বীকার করা অন্যগুলোকে অস্বীকার করার শামিল । 


আর এজন্যই প্রত্যেক মুসলিমের উপর এ মূলনীতিগুলো শেখা, শিক্ষা দেয়া 
এবং বাস্তবায়ন করার ব্যাপারে সবিশেষ গুরুত্বারোপ করা জরুরী ৷ 


নীচে এ মুলনীতিগুলো থেকে প্রথম মূলনীতি তথা আল্লাহর উপর ঈমানের সাথে 
সংশ্লিষ্ট বিষয়গুলো বর্ণনা করা হলো। 


28 


প্রথম ভাগ 
আল্লাহর উপর ঈমান 


' মহান আল্লাহর প্রতি ঈমান আনা ঈমানের সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ, সর্বাধিক 
- তাৎপর্যপূর্ণ, ও মর্যাদাপূর্ণ মূলনীতি । বরং আল্লাহর প্রতি ঈমান আনা হলো ঈমানের 
মূলনীতি সমুহের মুল, ভিত্তি ও স্থিতি । আর অন্যান্য মূলনীতিসমূহ এ মূলনীতি 
থেকেই উৎসারিত, এর দিকেই প্রত্যাবর্তনশীল ও এর উপর নির্ভরশীল । 

" আল্লাহর উপর ঈমান আনা হচ্ছে ৪ প্রভুত্বে, ইবাদাতে, নামে ও গুণে আল্লাহর 
একত্বাদের প্রতি ঈমান আনয়ন করা । সুতরাং আল্লাহর উপর ঈমান এ তিনটি 
মূলনীতির উপরই প্রতিষ্ঠিত। বরং নির্ভেজাল দ্বীন ইসলামকে তাওহীদ নামে 
অভিহিত করার কারণ হচ্ছে, এর ভিত্তি হল এ কথার উপর যে, আল্লাহ তাঁর 
রাজত্বে ও কাজকর্মে একক, তীর কোন শরীক নেই, আর তিনি স্বীয় সত্তা, নাম ও 
গুণাবলীতে একক, তার মত কেউ নেই, এবং তিনি উপাসনা ও ইবাদাতের ক্ষেত্রেও 
একক, তাঁর সমকক্ষ কেউ নেই । 


আর এর মাধ্যমে জানা গেল যে, নবী-রাসূলগণের তাওহীদ তিন ভাগে বিভক্ত ৷ 

প্রথম প্রকার ৪ তাওহীদুর রুবুবিয়্যাহ (প্রভুত্বে একত্ববাদ)ঃ 

আর তা হচ্ছে এ কথার স্বীকৃতি দেয়া যে, আল্লাহ তাআলা সবকিছুর প্রভু, 
মালিক, সৃষ্টিকর্তা ও রিযিকদাতা ৷ তিনিই জীবন ও মৃত্ঘুদানকারী, উপকার ও 
অপকারকারী, বিপদকালে একমাত্র সাড়া দানকারী । যাবতীয় ব্যাপার তাঁরই 
এতে তাঁর কোন শরীক নেই । 

দ্বিতীয় প্রকার £ তাওহীদুল উলুহিয়্যাহ (ইবাদাতে একত্ববাদ) 8 

আর তা হলো, বিনয়, নমতা, ভালবাসা, সম্ভম, রুকু, সেজদা, যবেহ, মানত তথা 
যাবতীয় ইবাদাত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এতে তীর কোন শরীক নেই । 

তৃতীয় প্রকার ৪ তাওহীদুল আসমা ওয়াস্‌ সিফাত (আল্লাহর নাম ও গুণাবলীতে 
একত্ববাদ)ঃ 

আর তা হলো আল্লাহ তা'আলা তীর কিতাবে ও তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি 


১৫ 


যাবতীয় দোষ-ক্ৰটি থেকে এবং তাঁর যেসব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেগুলোতে 
মুন সাথে তুলনা করা থেকে তাঁকে মুক্ত রাখা এবং এ স্বীকৃতি দেয়া যে, আও 


কুরআন ও সুন্নায় এ তিন প্রকারের প্রত্যেক প্রকারের উপরই বহু দলীল-প্রযাণ 
বয়েছে। সমস্ত কুরআনেই তাওহীদ, এর দাবীসমূহ ও এর পুরস্কার সম্পর্কে, এবং 
শির্ক, শিকে লিপ্ত ব্যজিগণ ও তাদের পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছ 


চার বিশ্লেষণের মাধ্যমে শরীয়তের বাণী সমুহের নির্ধারিত ফলাফল যা শর 
এত ভু ভুলে ধরছে যে, বান্দার নিকট (আল্লাহর) প্রত্যাশিত তাওহীদ হলো 


১৬ 


প্রথম অধ্যায় 
তাওহীদুর রুবুবিয়্যাহ 
(প্রভুত্বে একভ্ববাদ) 


| প্রথম পরিচ্ছেদ 
তাওহীদুর রুবুবীয়্যাহর অর্থ, 
এবং এর উপর কুরআন, সুন্নাহ্‌, যুক্তি, 
ও ফিতরাত (স্বাভাবিক মানবপ্রকৃতি) 
এর দলীল-প্রমাণাদি 


প্রথমত ঃ রুবুবিয়্যাহ-এর সংজ্ঞা 
ক. আভিধানিক অর্থে রুবুবিয়্যাহ শব্দটি “49” ক্রিয়াটির মাস্দার (ক্রিয়ামূল)। 


এ থেকেই ‘১,’ শব্দটি উদ্ভূত । অতএব রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহর গুণ, যা ‘আর- 


রব’ নাম থেকে গৃহীত। আর শব্দটি আরবী ভাষায় কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, 
যেমন মালিক, অনুসৃত মনিব, সংস্কারক ৷ 


খ. পরিভাষায় তাওহীদুর রুবুবিয়্যাহ (প্রভুত্বে একত্ববাদ) হলোঃ আল্লাহকে 
তীর যাবতীয় কাজের ক্ষেত্রে এক বলে স্বীকৃতি দেয়া। 


আর আল্লাহর কার্যাবলীর মধ্যে রয়েছেঃ সৃষ্টি করা, রিযিক দেয়া, সার্বিক নেতৃত্ব, 
নেয়ামত দেয়া, আধিপত্য করা, আকৃতি দেয়া, দান করা, নিষেধ করা, উপকার- 
অপকার করা, জীবন দেয়া, মৃত্যু দান করা, সুদৃঢ় পরিচালনা, ফয়সালা করা ও 
ভাগ্য নির্ধারণ করা ইত্যাদি যে সমস্ত কাজে তাঁর কোন শরীক নেই । আর এজন্যই 
এর প্রত্যেকটি বিষয়ের উপর ঈমান রাখা বান্দার উপর ওয়াজিব । 


দ্বিতীয়তঃ রুবুবিয়্যাহ-এর প্রমাণ 
ক. কুরআন থেকে প্রমাণঃ 
আল্লাহ তা‘আলার বাণীঃ 


১৭ 


EE SH LS TG ENG EERE nN GE ¥ 
SEIU GE hi GE Ge 4 03 6 PsN Kas 
())-).:0L5) ছু OES TGA 


সন) কে দেখাও আল্লাহ ব্যতীত অন্যরা কি সৃষ্টি করেছে? বরং যালিমরা 
সুস্পষ্ট পথভ্ৰষ্টতায় নিপতিত রয়েছে” । [সূরা লুকমানঃ১০-১১] 


আর আল্লাহ্‌র বাণীঃ 
Ch § GHG } 


করা কি আপনা আপনিই সৃজিত হয়েছে কোন বস্তু ব্যতিরেকে? নাকি তার 
নিজেরাই সৃষ্ট” । [সূরা আত-তূরঃ৩৫] 


খ. হাদীস থেকে প্রমাণঃ 


= ৱাই ইবনে শিখ্খীর রাদিয়াল্লাহু আনহ থেকে ইমাম আহমাদ ও আরু দাউদ 
কতৃক বর্ণিত মারফু’ হাদীসে রয়েছে ৪ 


C.. doy BUS dt Lit 
“মহান আল্লাহই হচ্ছেন ‘আস্সাইয়্যেদ’...” 


“এড তিরমিযী ও আরো অনেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্াহ আলাইহি 
ওয় সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে অসিয়ত করার প্রাক্কালে বলেন, 


or NS pads | sis Bhd of cle Cassel y ial uf els iy 
Shes J) Oya | sts Bya Of cde Lhadt Of YU a 
Cri clr PEI CA) Elle dis 


১৮ 


লিখে রেখেছেন। কলম উঠিয়ে নেয়া হয়েছে, আর কাগজ শুকিয়ে গেছে 


_ গ.যুক্তিনিৰ্ভর প্রমাণঃ 
আল্লাহ তা'আলার অস্তিত্ব ও তিনি যে এককভাবে রুবুবীয়্যাহ বা প্রভুত্বের 
অধিকারী এবং সৃষ্টির উপর যে তীর পরিপূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব রয়েছে- এ সকল 


₹ কিছুর উপর সুস্থ বিবেক প্রমাণ বহন করছে। আর তা হবে আল্লাহর উপর 
__ প্রমাণবাহী তাঁর আয়াত (নিদর্শন) সমূহে চিন্তাভাবনার মাধ্যমে । আল্লাহর আয়াত 


সমুহের বিভিন্নতার ভিত্তিতে সে গুলো নিয়ে চিন্তাভাবনা করা ও তদ্বারা তাঁর 
প্রভুত্বের উপর প্রমাণ পেশের অনেকগুলো পন্থা রয়েছে। এ পদ্ধতিগুলোর মধ্যে 
প্রসিদ্ধতম পন্থা দু'টিঃ 
প্রথম পদ্থাঃ মানবসত্তা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর নিদর্শন সমূহে চিন্তাভাবনা করা, 
যা ‘মানবসত্তাজাত প্রমাণ’ নামে পরিচিত; কেননা মানবসত্তা হচ্ছে আল্লাহর সেই 
মহান নিদর্শন সমূহের একটি নিদর্শন যা এ প্রমাণই বহন করছে যে, তিনি প্রভু 
হিসাবে একক, তাঁর কোন শরীক নেই, যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 


cts CE CIESILIES ¥ 


“আর তোমাদের নিজেদের মধ্যে রয়েছে নিদর্শন, তোমরা কি তা লক্ষ্য করছ 
না?” । [সূরা আয-যারিয়াতঃ২১] 


আল্লাহ তাআলা আরো বলেনঃ 
vim GING OHS 


“আর শপথ মানবসত্তার এবং তাঁর যিনি তা সুবিন্যস্ত করেছেন” ৷ [সূরা আশ- 
শামসঃ৭] 


১ সুনান তিরমিযী (হাদীস নং ২৫১৬), মুসনাদ আহমাদ (১/৩০৭), হাদীসটিকে তিরমিযী হাসান 
সহীহ বলেছেন, আর হাকিমও তাকে সহীহ বলেছেন। 


১৯ 


আর এ জন্যই যদি কোন মানুষ তার নিজের সত্তা ও তাতে আল্লাহর যে আশ্চর্য্য 
কীর্তি রয়েছে, তা গভীর ভাবে পর্যবেক্ষণ করে, তবে অবশ্যই তা তাকে এদিকে 
দিক নিদর্শনা দান করে যে, তার এমন একজন রব রয়েছেন যিনি সৃষ্টিকর্তা, বিজ্ঞ 
ও সর্বজ্ঞ; কেননা যে বীর্য থেকে মানুষের উৎপত্তি হয়েছে, মানুষ নিজে সে বীর্য সৃষ্টি 
করতে পারে না, কিংবা বীর্যকে রক্ত পিন্ডেও পরিণত করতে পারে না, এবং 
রক্তপিস্ডকে মাংসপিন্ডে পরিণত করতে পারে না, আর মাংসপিন্ডকে অস্থিতে 
পরিণত করতে কিংবা অস্থিকে মাংসে আবৃত করতে পারে না। 


দ্বিতীয় পস্থাঃ জগত সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর নিদৰ্শন সমুহ নিয়ে চিন্তা- গবেষণা 
করা, যা ‘জাগতিক প্রমাণ’ নামে পরিচিত । এটিও অনুরূপভাবে আল্লাহর সে সব 
মহান নিদৰ্শনাবলীর অন্যতম একটি নিদর্শন যা তার রবুবিয়্যাহ তথা প্রভুত্বের উপর 
প্রমাণ বহন করছে। আল্লাহ তাআলা বলেনঃ 
FSR TEINS PAL GE GIGS Gest 2c 


AAS 
f 924 59f ug 
ericies) & SLelicS 


“অচিরেই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাব (আসমান ও 
যমীনের) দিগন্ত সমুহে, এবং তাদের নিজেদের সত্তায়, যাতে তাদের কাছে স্পষ্ট 
হয় যে, এ (কুরআন) সত্য, আপনার প্রভু সব কিছুর উপর সাক্ষ্যদাতা হিসাবে কি 
যথেষ্ট নয়” । [সূরা ফুস্সিলাতঃ৫৩] 


দিগন্ত জোড়া সৃষ্টি জগত এবং তাতে যে আসমান ও যমীন রয়েছে, আর 
আকাশে যে তারকারাজী, গ্রহ, সূর্য্য ও চন্দ্রের সমাহার ঘটেছে, এবং যমীনে যে 
পাহাড়-পর্বত, বৃক্ষরাজী, সাগর-মহাসাগর, নদ-নদীর অস্তিত্ব রয়েছে, আর এ সবের 
পাশাপাশি তাতে রাত-দিনের যে আবর্তন ও সুক্ম নিয়ম মাফিক বিশ্বজগতের 
পরিক্রমণ- এ সবকিছু নিয়ে যদি কেউ চিন্তা-গবেষণা করে, তা তাকে সে দিকেই 
দিক-নির্দেশনা দান করে যে, এ জগতের এমন একজন স্রষ্টা রয়েছেন যিনি 
এগুলোকে সৃষ্টি করেছেন ও সংশিষ্ট সকল বিষয় পরিচালনা করছেন । যখনই কোন 
বুদ্ধিমান ব্যক্তি এ সৃষ্টিজগত নিয়ে গবেষণা করে এবং জগতের আশ্চর্য্য বিষয় সমূহ 
নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়, তখনি সে জানতে পারে যে, এ সবকিছুই সৃষ্টি করা 
হয়েছে সঠিক উদ্দেশ্যে এবং যথাযথভাবে, আর আল্লাহ স্বীয় সত্তা সম্পর্কে যে সকল 
সংবাদ দিয়েছেন এগুলো হচ্ছে সে সবের উপর ব্যাপক নিদর্শন ও পুরকৃষ্ট প্রমাণ 
এবং তীর একত্ববাদের দলীল । 


২০ 


কোন কোন বর্ণনায় এসেছে যে, তাওহীদুর রুবুবিয়্যাহ (প্রভুত্বে একত্ববাদ) 
বাণে একদল লোক ইমাম আবু হানীফা রাহেমাহুল্লার সাথে বিতর্কে লিপ্ত হতে 
য়ছিল। তিনি তাদেরকে বললেনঃ “এ বিষয়ে কথা বলার আগে তোমরা আমাকে 
গ্রিস নদীতে চলমান একটি জাহাজ সম্পর্কে তোমাদের কি মত তা জানাও, এটি 
জ নিজেই খাদ্য দ্ৰব্য ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে নিজে নিজেই ফিরে আসছিল, 
পর নিজে নিজেই নোঙ্গর করছিলো আবার ফিরেও যাচ্ছিল, এসব কিছুই হচ্ছিল 
[চ কেউই তা পরিচালনা করছিলো না” । 


তারা বললঃ এটা অসম্ভব ব্যাপার, কক্ষণো হতে পারে না, তিনি তখন তাদের 
বললেনঃ Ele we cts PRS or aa i Aaa 


ANE OAS EES 
করেছেন। 


২১ 


দ্বিতীয় পরিচ্ছেদ 


শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যাহ-এর স্বীকৃতি প্রদান আযাব 
থেকে মুক্তি দেয় না 


প্রতি তার স্বীকৃতি দানও তখনই এহণযোগ্য বলে বিবেচিত হতে পারে যখন সে 


(tis) ONES 288 SAAS. 
আর তাদের অধিকাংশই আল্লাহর রতি ঈমান আনয়ন করে এমতাবস্থায় যে, 
তারা মুশরিক” । [সূরা ইউসুফঃ১০৬] 
অথ তাদের অধিকাংশই আল্লাহকে রব তথা প্রভু, সৃষ্টিকর্তা, রিযিকদাতা, 
পরিচালক 


অফসীরকারক সাহাবী ও তাবেয়ীগণ আয়াতের এ তাফসীরই করেছ 
বলে আন্বাস রাদিয়াললাহ আনলহমা বলেনঃ ‘তাদের ঈমান হলো এমন যে, যখন 
তাদেরকে বলা হয়ঃ কে আসমান সৃষ্টি করেছেন, কে যমীন সৃষ্টি করেছেন, কে 
পৰ্বতমালা সৃষ্টি করেছেন? তখন তারা বলেঃ আল্লাহ, অথচ তারা ঘুশরিয 
ইকরিমা বলেনঃ আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে, কে তাদেরকে সৃষ্টি 
আল্লাহ এত ক আসমান সমূহ ও যমীন সৃষ্টি করেছেন? তবে তার লে 


২২ 


[হিদ বলেনঃ ‘তাদের ঈমান হলো একথা বলা যে, আল্লাহ আমাদের সৃষ্টা, 
তনি আমাদের রিযিক দান করেন এবং মৃত্যু দান করেন। এটাই হলো 
বাহ্র ইবাদাতের মাধ্যমে শির্ক করার পাশাপাশি তাদের ঈমানের স্বরূপ’ । 


আবদুর রাহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ইবনে যায়েদ বলেনঃ যে ব্যক্তিই 
হর সাথে অন্যের ইবাদাত করে সেই আল্লাহর প্রতি ঈমান রাখে এবং জানে 
আল্লাহ তার রব, এবং আল্লাহ্‌ তার সৃষ্টা ও রিযিকদাতা। অথচ সে আল্লাহর 
শিৰক করে। আপনি কি দেখেননি ইব্রাহীম আলাইহিস সালাম কিরূপ 


9 
[-) 


Sl SSCLIG « ACCS LAGS ।7 8 ELS ILL 2557808 } 


 শতিনি (ইব্রাহীম) বললেনঃ তোমরা কি ভেবে দেখেছ, কিসের ইবাদাত তোমরা 


করে আসছ - তোমরা এবং তোমাদের পূর্ববর্তী বাপদাদাগণ, নিশ্চয়ই সারা বিশ্বের 
প্রতিপালক ব্যতীত এরা সবাই আমার শত্রু” । [সূরা আশ-শুণংআরাঃ৭৫-৭৭] 


এ অর্থে সালফে সালেহীন’ থেকে বনু বক্তব্য রয়েছে। বরং নবী কারীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের যুগে মুশরিকগণ আল্লাহকে রব, স্রষ্টা, রিযিকদাতা, ও 
(সবকিছুর) পরিচালক হিসাবে স্বীকার করত । আর আল্লাহর সাথে তারা যে শির্ক 
করত তা ছিলো ইবাদাতের ক্ষেত্রে । কেননা তারা (আল্লাহর) এমন সব সমকক্ষ ও 
এবং তাদের কাছে নিজেদের প্রয়োজন, চাহিদা ও দাবী দাওয়া পেশ করত । 


কুরআন কারীম বহু জায়গায় আল্লাহর সাথে ইবাদাতে শরীক করার পাশাপাশি 
আল্লাহর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বের প্রতি মুশরিকদের স্বীকৃতির কথা বর্ণনা করেছে। 


এসব স্থানের মধ্যে রয়েছে আল্লাহর বাণীঃ 
LOIRE ISSA LANG ES BSS TE CALAC YS ¥ 


(1): HS) 


* সলফে সালেহীন দ্বারা বুঝায়ঃ সাহাবাদের, এবং সঠিকভাবে তাদের অনুসারী তাবেয়ী ও তাবে 
তাবেয়ীন ও ইমামগণকে- অনুবাদক । 


২৩ 


? তবে তারা অবশ্যই বলবেঃ“আল্লাহ’। 
তাহলে কিভাবে তারা ফিরে যাচ্ছে?” [সূরা আল-আনকাবৃতঃ৬১] 

এবং আল্লাহর বাণীঃ 
লে FOES EHS Eas 


HELAC ET 3 
Orisa LEGER 


£2 ১ 
(AY: > jh ছু 53% 


IA Bhar wr » 
| 


y AE LAL LYS ¥ 


* SSS SHOOTS i CAS en 24 5, RO 
OF CESS A CIAL + 284 EE TES 
BBO +02 SATE SNAIL ANG BEIT Cr 


(AA~AE:0 nll) ছু OBAIIE 


₹ এতে যা কিছু আছে এ গুলো(র মালিকানা) কার? যদি 
তোমরা জান (তবে বল) অবশ্যই তারা ’ 
কি 


গহণ করবে না? 


২৪ 


ব্‌* তারা বলবে, আল্লাহ । বলুন, তবুও কি তোমরা তাক্‌ওয়া অবলম্বন করবে 
2. বলুন, কার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব? যিনি আশ্রয় প্রদান করেন অথচ তীর 
কেউ কাউকে আশ্রয় দিতে পারে না, যদি তোমরা জান (তবে বল) । 
তারা বলবে, Ue EA Va) Bd il 


সুতরাং ব্রণ SEAS যে, মূর্তিসমূহই বৃষ্টি বর্ষণ করে, 
* EL SAD Se 


OE nds ob EEE পুণরুজ্জীবিত করার ক্ষমতা 
রাখে না। তারা শোনে না, দেখে না। তারা আরও স্বীকার করতো যে, আল্লাহই এ 

' সব বৈশিষ্ট্যের একক অধিকারী, যাতে তার কোন শরীক নেই । এ সব বৈশিষ্ট্যের না 
কোন কিছু তাদের আছে, না আছে তাদের উপাস্য মুর্তিগুলোর। আর মহান 
আল্লাহই স্রষ্টা, তিনি ছাড়া আর সব কিছু সৃষ্ট, তিনিই রব (প্রভু), অন্য সবকিছু তার 
প্রভুত্বের অধীন। অবশ্য তারা সৃষ্ট জগতের কতেককে আল্লাহর শরীক ও মাধ্যম 
সাব্যস্ত করেছে- যারা তাদের ধারণানুযায়ী আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ 
করবে এবং তাদেরকে আল্লাহর নৈকট্য পৌছে দেবে। এ জন্যই আল্লাহ তা'আলা 
বলেনঃ 


CY 253) রথ SAIC BL E348) 22 hss EA LASTS HEEL } 


SECURE 0 es HAS FR 
তারা বলে, আমরা তো এ জন্যই তাদের উপাসনা করে থাকি যে, এরা 
আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌছে দেবে” । [সূরা আয-যুমারঃ৩] ৷ 

অর্থাৎ তাদেরকে সাহায্য করায়, রিযিক প্রদানে ও দুনিয়ার অন্যান্য ব্যাপারে 
এসব অলী-আউলিয়াগণ আল্লাহর কাছে তাদের জন্য শাফা'আত করবে। 

আল্লাহর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বের প্রতি মুশরিকদের এ সাধারণ স্বীকৃতি সত্ত্বেও 
তারা ইসলামে দাখিল হয়নি । বরং তাদের ব্যাপারে আল্লাহর হুকুম হলো- তারা 
মুশরিক ও কাফির আল্লাহ তাদেরকে জাহান্নামের ও এতে চিরস্থায়ী ভাবে থাকার 
ভয় দেখিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লান্রাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জান- 


২৫ 


মাল মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন, কেননা তারা তাওহীদুর 
রুবুবিয়্যাহ-এর অপরিহার্য পরিপূরক তথা তাওহীদুল ইবাদাতকে প্রতিষ্ঠিত করেনি । 

এতে স্পষ্ট হয়ে উঠে যে, তাওহীদুর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বে একত্বাদের 
অপরিহার্য পরিপূরক তাওহীদুল ইবাদাত (ইবাদাতে একত্ববাদ)কে প্রতিষ্ঠিত না 
এ শুধুমাত্র প্রভুত্বে একত্বাদের প্রতি স্বীকৃতি জ্ঞাপন যথেষ্ট নয় এবং তা আল্লাহর 
আযাব থেকে যুক্তিও প্রদান করবে না। বরং সে স্বীকৃতি মানবজাতির উপর এমন 


২৬ 


তৃতীয় পরিচ্ছেদ 


তাওহীদুর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বে একত্ববাদের 
ক্ষেত্রে বিচ্যুত হওয়ার ধরন 


- যদিও প্রভুত্বে একত্ববাদের ব্যাপারটি মানবস্বভাবে প্রোথিত রয়েছে, মানবাত্মা 


_সভাকাততাবেই তার সৃতি দিছে, আর তা সাব্যস্তকরণে ভুরি ভুরি দলীল- 


বত পিপি হয়েছে৷ এ দে বিৃতির ধরবলসমূহ নিমলিখিতভাবে পেশ 


IEE HEE PETE EEE এবং তীর অস্তিত্বকেও স্বীকার 
না করা। এরূপ বিশ্বাস পোষণ করে থাকে এঁ সকল নাস্তিকগণ যারা এ সৃষ্টজগতের 
সৃষ্টির কাজকে প্রকৃতি কিংবা দিবস-রজনীর আবর্তন কিংবা অনুরূপ কোন কিছুর 
প্রতি সম্পর্কিত করে থাকে । আল-কুরআনে বলা হয়েছে ৪ 


Cw) & BSSRESIDVNEIESTMETENMOLEES ¥ 


ও বাচি । শুধু কালই আমাদেরকে ধ্বংস করে” । [সূরা আল-জাসিয়াহ ৪ ২৪ ] 


২. মহান প্রভু (আল্লাহ)র কোন কোন বেশিষ্ট্য ও প্রভুত্বেরে কোন কোন 
গুণাবলীকে অস্বীকার করা। যেমন মৃত্যুদান করা কিংবা মৃত্যুর পর জীবিত করা 
অথবা উপকার কিংবা অপকার করা বা তদ্রপ কোন কাজের উপর আল্লাহর 
ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে। 


৩. আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারো জন্য রুবুবিয়্যাহ তথা প্রভুত্বের 
বৈশিষ্ট্যসমূহের কোন কিছু স্থির করা। সুতরাং যে ব্যক্তি সৃষ্টি করা, বিলীন করা, 
জীবিত করা, মৃত্যুদান করা, কল্যাণ সাধন করা ও অকল্যাণ দূর করা ইত্যাদিসহ 
রুবুবিয়্যাহ-এর আরো যে সকল গুণাবলী জগত পরিচালনার সাথে সংশ্লিষ্ট রয়েছে, 
অস্তিত্বে বিশ্বাস করে, সে হবে মহান আল্লাহর সাথে শির্ক স্থাপনকারী । 


২৭ 


দুল উক 
তাওহীদুল উলুহিয়্যাহ 
(ইবাদাতে একত্ববাদ) 


হল যার ইবাদাত করা এবং তীর উদ্দেশ্যে বিনীত-বিন্মন ও অনুগত হওয়া । কেননা 
তিনি মহান রব, এ জগতের স্ষ্টা, জগতের সকল বিষয়ের পরিচালক, সকল 
পরিপূর্ণ গুণের অধিকারী, সকল ক্রটি থেকে পবিত্র । এজন্যই পরিপূর্ণ বিনয় ও 


অতএব তাওহীদুল উলুহিয়্যাহ (তথা ইবাদাতে একত্ববাদ) হল - ইবাদাতকে 
থে এ প্ৰাহ জন্য নিদিষ্ট করা। আর তা হবে এভাবে যে, বান্দা দৃঢ় বিশ্বাসের 


এ অধ্যায়ে তাওহীদের এ প্রকারের সাথে স্য্নিষ্ একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয়ের 
অবতারণা করা হবে। 


২৮ 


প্রথম পরিচ্ছেদ 
তাওহীদুল উলুহিয়্যার দলীল ও তার গুরুত্ব বর্ণনা 


প্রথম বিষয় 
তাওহীদুল উলুহিয়্যার প্রমাণ 


| ইবাদাত এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করা ওয়াজিব হওয়ার উপর কুরআন 
ও সুন্নায় বহু দলীল-প্রমাণ রয়েছে যা বিভিন্নভাবে সে বিষয়ের উপর প্রমাণ বহন 
BE 


"-১.কখনো তা ইবাদাতের নির্দেশ প্রদানের মাধ্যমে প্রমাণ বহন করছে, যেমন 
মহান আল্লাহর বাণীতে রয়েছে ৪ 


ra SY CHL BIE OSG NH SEE CG HPI BAA WGL } 


“হে মানবমন্ডলী! তোমরা তোমাদের সেই প্রভুর ইবাদাত কর যিনি 
তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাকওয়া 
অবলম্বন কর” । [সূরা আল-বাকারাহ ৪২১! 


এবং আল্লাহর বাণী ৪ 
(Yell) 4 ডি 57595 ASECES } 
“আর তোমরা আল্লাহর ইবাদাত কর ও তার সাথে কোন কিছুর শরীক করো 
না” । [সূরা আন-নিসা ৪ ৩৬] 
ory CRS Los ¥ 
“আপনার প্রভু আদেশ করেছেন যে, তিনি ছাড়া অন্য কারো ইবাদাত করো 
না” । [সূরা আল-ইসরা ৪ ২৩] 
এছাড়া অনুরূপ আরো বহু আয়াত রয়েছে। 


২.কখনো সেসব দলীল বর্ণনা করছে যে, এ প্রকার তাওহীদই সৃষ্টজগতের অস্তি 
ত্বের মূলভিত্তি এবং উভয় জগত সৃষ্টির উদ্দেশ্য, যেমন মহান আল্লাহ বলেন ৪ 


২৯ 


2 
2 
2 
i 


(o71:b {PLAS GEEK. ্ } 
“আর জ্বিন ও মানবকে আমি শুধু আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি” । [সূরা 
আখয-যারিয়াত ৪ ৫৬] 
৩.কখনো বর্ণনা করছে যে, এটাই রাসূলগণকে প্রেরণের উদ্দেশ্য, যেমন মহান 
আল্লাহর বাণীতে রয়েছে ৪ 
Cid) {EPG T J 2253 BAKES [; ৯ 
“আর নিশ্চয় আমরা প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি এ নির্দেশ দিয়ে যে, 
তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাগৃতকে বর্জন কর” । [সূরা আন-নাহ্‌ল ৪ ৩৬] 
আল্লাহর আরো বাণী ৪ 


ein L SSSETET YI EEN LSS YI SIE} 


আমরা আপনার পূর্বে কোন রাসূল প্রেরণ করিনি তীর প্রতি এ ওহী প্রেরণ 
ব্যতীত যে, আমি ব্যতীত অন্য কোন হক্ব ইলাহ্‌ নেই। সুতরাং তোমরা আমারই 
ইবাদাত কর” । [সূরা আল-আম্বিয়া ৪ ২৫] 


৪.কখনো বর্ণনা করছে যে, এটাই আল্লাহর গ্রন্থসমূহ অবতীর্ণ করার উদ্দেশ্য, 
যেমন মহান আল্লাহর বাণীতে রয়েছে ৪ 


TI VITESSE. TSN AIINOL 3 
(Y: > রথ % ৰু 


“তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা স্বীয় নির্দেশ ওহীসহ ফিরিশৃতাদেরকে 
এই বলে নাযিল করেন যে, তোমরা সতর্ক করে দাও যে, নিশ্চয়ই আমি ছাড়া কোন 
প্রকৃত ইলাহ্‌ নেই। অতএব আমাকে ভয় কর” । [সূরা আন-নাহ্‌ল ৪ ২] 


৫.কখনো বর্ণনা করছে এ তাওহীদপন্থীদের বিশাল সাওয়াবের কথা এবং 
তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যে মহান পুরস্কার ও মর্যাদাপূর্ণ নেয়ামতরাজি 
প্রস্তুত করে রাখা হয়েছে, সে সবের কথা । যেমন মহান আল্লাহ বলেন ৪ 


vit LOOT CSPI IEA RIA GH 


Be EL ca Ec LEE ED EEE Ee Bo CEE Ate tho 0 tole has ATL nt yg tps i Sep ta en fp Sn 


যারা ঈমান এনেছে এবং ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা 
রই জন্য এবং তারাই সৎপথপ্রাপ্ত” । [সূরা আল-আন‘আম £৪ ৮২] 


কখনো এ তাওহীদের বিপরীত বস্তু হতে সতর্ক করছে, এর বিরোধিতার 
য্নাবহতা বৰ্ণনা করছে এবং যে ব্যক্তি এ তাওহীদ ত্যাগ করছে তার জন্য আল্লাহ 

সুবহানাহু যে মৰ্মস্তদ শান্তি প্রস্তুত করে রেখেছেন তা উল্লেখ করছে। যেমন মহান 

র বাণী ৪ 

Lad 3 2 ue I 2 Hee 227 2A 246 

I C2 GEIS SEAS Hd ae BLE IE ALI HLS 


(YY syHUN 


'' «নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে 
দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম । আর যালেমদের কোন সাহায্যকারী হবে 
না” । [সূরা আল-মায়িদাহ ৪ ৭২] 


' আল্লাহর আরো বাণী ৪ 


বৃ raed) & REIT BE SHOALS: $2 
:_ “আর আপনি আল্লাহর সাথে অন্য ইলাহ্‌ সাব্যস্ত করবেন না, করলে আপনি 
J. নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবেন” । [সূরা আল-ইসরা ৪ ৩৯] 


অনুরূপ আরো বহু প্রকার দলীল রয়েছে, যা এ তাওহীদ সাব্যস্তকরন, সেদিকে 
আহ্বান, এর মর্যাদার ঘোষণা ও তাওহীদপ্থীদের সাওয়াবের বর্ণনা এবং এর 
_ বিরোধিতার বড় ভয়াবহতার দিকটি প্রতিপন্ন করছে। 


অনুরূপভাবে নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহও এ তাওহীদ ও 
কে তার গুরুত্বের উপর প্রমাণবাহী দলীল দ্বারা ভরপুর । সে সবের মধ্যে রয়েছে ৪ 


চান ১ বুখারী তার স্বীয় সহীহ গ্রন্থে মু‘আয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 


এবং 
ডি: Ju lel dm) dl OU Sl ie S22 2D 


lel yyy dl UB tae gir bs bd aS SY, dt 
H ; ceAies Yo Ju 


৩১ 


“হে মু‘আয! তুমি কি জান বান্দার উপর আল্লাহর কি অধিকার রয়েছে?” মু‘আয 
বললেন £ আল্লাহ ও তীর রাসূল অধিক অবগত ৷ তিনি বললেন ৪ “তারা তীর 
ইবাদাত করবে এবং তীর সাথে কোন কিছু শরীক করবে না। তুমি কি জান 
আল্লাহর উপর তাদের কি অধিকার রয়েছে?” মু'আয বললেন ৪ আল্লাহ ও তীর 


রাসূল অধিক অবগত । তিনি বললেন ঃ “আল্লাহ তাদেরকে আযাব দেবেন না” । 
২.ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ৪ নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম মু‘আযকে ইয়ামানে পাঠানের প্রাক্কালে বললেন, 
arp Of BI eRe bs df SEB SES fal on ef se Als SD 
CE 0 glo 3 ple 2B OF kG EIS 16 153 Gus Hi 
“তুমি আহলে কিতাবের এক সম্প্রদায়ের কাছে গমন করছ। অতএব তাদেরকে 
তুমি মহান আল্লাহর একত্ববাদ মেনে নেয়ার প্রতি সর্বপ্রথম আহ্বান করবে। এ 
বিষয়টি তারা জেনে নিলে তাদেরকে অবহিত করবে যে, আল্লাহ তাদের উপর পাচ 
ওয়াক্ত সালাত ফরয করেছেন.....” আলহাদীস, বুখারী এ হাদীসটি বর্ণনা 
করেছেন* ৷ 


৩.ইবনে মাস‘উদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্াহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেন ৪ 
Ul 3s 1 dl 03 of Fl G23 DL PD 
“যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষ স্থির করে আহ্বান করা অবস্থায় 
মৃত্যুবরণ করে, সে জাহান্নামে প্রবেশ করবে” । বুখারী হাদীসটি বর্ণনা করেছেন" । 


8৪.জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


OBL fe bs a BELLY py 4 fE3 bs a BAY dB a 


* সহীহ বুখারী (হাদীস নং ৭৩৭৩) 
২সহীহ বুখারী (হাদীস নং ৭৩৭২) 
* সহীহ বুখারী (হাদীস নং ৪৪৯৭) 


৩২ 


য্‌ ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছুর শির্ক না করে তার সাথে সাক্ষাত করবে, 
নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করা অবস্থায় তার 


ত যাবে, সে জাহান্নামে প্রবেশ করবে” । মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন’ । 
এ বিষয়ে আরো অনেক হাদীস রয়েছে। 


দ্বিতীয় বিষয় 


এ তাওহীদের গুরুত্ব ও এ বর্ণনা যে, তা রাসূলগণের 
দাওয়াতের মূলভিত্তি 


নিঃসন্দেহে তাওহীদুল উলুহিয়্যাহহ মানবতার কল্যাণের জন্য সার্বিকভাবে 
মৌলিক বিষয়সমূহের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে পরিপূর্ণ, সর্বোত্তম ও সর্বাধিক 
বিহা এ ঢযেপোই আতাহি ভিন ও মানুষকে সুচি করেছেন। একে পতিচিযরি 
_ জন্যই তিনি সৃষ্টজগতকে সৃষ্টি করেছেন এবং শরীয়তসমূহ প্রণয়ন করেছেন। এ 
তাওহীদ বিরাজমান থাকলে কল্যাণ হয়, আর না থাকলে অনিষ্টতা ও বিপর্যয় দেখা 
দেয়। এ কারণেই এ তাওহীদ রাসূলগণের আহ্বানের মূলমন্ত্র, তাদেরকে প্রেরণের 
UE UE । মহান আল্লাহ বলেন ৪ 


ride) & SRNL MEAT IIIA SORES }, 


“আর নিশ্চয় আমরা প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি (এ নির্দেশ দিয়ে) 
যে, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাগূতকে বর্জন কর” । [সূরা আন-নাহ্‌ল 
৩] 


তিনি আরো বলেন ৪ 
(Y 0:s59) ৰত AMSA AN UNESP 49) JASE BE OS ৯ 


“আমরা আপনার পূর্বে কোন রাসূল প্রেরণ করিনি তীর প্রতি এ ওহী প্রেরণ 
ব্যতীত যে, আমি ব্যতীত অন্য কোন হক ইলাহ্‌ নেই৷ সুতরাং তোমরা আমারই 
ইবাদাত কর” । [সূরা আল-আম্বিয়া ৪ ২৫] 


* সহীহ মুসলিম (হাদীস নং ৯৩) 


তত 


বহু স্থানে কুরআন কারীম এ প্রমাণ বহন করছে যে, তাওহীদুল উলুহিয়্যাহই 
রাসূলগণের দাওয়াতের উদ্বোধনী বিষয় এবং আল্লাহ প্রেরিত প্রত্যেক রাসূলই স্বীয় 
জাতিকে যে বিষয়ের প্রতি প্রথম আহ্বান করেন তা হল আল্লাহর একত্ববাদ এবং 
ইবাদাতকে তীর জন্য খালেস করে নেয়া । মহান আল্লাহ বলেন ৪ 


Corl L BEB SHANV BOL R USSR KG 


“আর ‘আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম । তিনি বলেছিলেন, 
হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদাত কর, তিনি ব্যতীত তোমাদের জন্য 
অন্য কোন হক ইলাহ্‌ নেই” ৷ [সূরা আল-আ‘রাফ ৪ ৬৫] 


মহান আল্লাহ আরো বলেন ৪ 
rin LENCE UME DL OES LAE 525015 ¥ 
“আর সামূদ জাতির কাছে তাদের ভাই সালেহ্‌কে পাঠিয়েছিলাম। তিনি 


বলেছিলেন, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদাত কর, তিনি ব্যতীত 
তোমাদের জন্য অন্য কোন হক্ব ইলাহ্‌ নেই” । [সূরা আল-আ'রাফ ৪ ৭৩] 


(Acido HEMI BUELL OGL AY GIL 5 $ 
“আর মাদ্য়ানবাসীদের কাছে তাদের ভাই শু'আইবকে পাঠিয়েছিলাম। তিনি 


বলেছিলেন, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদাত কর, তিনি ব্যতীত 
তোমাদের জন্য অন্য কোন হক্ব ইলাহ্‌ নেই” । [সূরা আল-আ‘রাফ ৪ ৮৫] 


তৃতীয় বিষয় 
এ তাওহীদ রাসূলগণ ও তীদের জাতিসমূহের মধ্যকার বিবাদ- 
বিসম্বাদের মূল বিষয় ছিল 


ইতিপূর্বে বলা হয়েছে যে; ইবাদাতের একত্ববাদই ছিল সকল রাসূলগণের 
দাওয়াতী কাজের উদ্বোধনী বিষয় । সুতরাং আল্লাহ যে রাসূলকেই প্রেরণ করেছেন, 
স্বীয় জাতির প্রতি তার প্রথম আহ্বান ছিলো আল্লাহর একত্ববাদ। এজন্যই নবীগণ 
ও তাদের জাতিসমূহের মধ্যকার বিবাদ ছিলো সে বিষয়টিকে কেন্দ্র করেই । কেননা 
নবীগণ স্বীয় জাতির লোকদেরকে আহ্বান করতেন আল্লাহর একত্ববাদ ও তীর 


Be 
2 
Bs 
Br! 
Bs 


SSN ASSAD 


SSS 


৩৪ 


ইবাদাতকে খালেস করে নেয়ার প্রতি, আর সে সব জাতির লোকেরা জেদ 
শির্ক ও প্রতিমা পূজার উপর থেকে যাওয়ার জন্য, শুধুমাত্র তাদের মধ্যকার 


মহান আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতি সম্পর্কে বলেন ; 

1255 E385 EHS SLING EISSSIG KI GSSIIES ¥ 
(Y£-1:0>) (SIGs Sr ts 15 
“আর তারা বলেছিল, ‘তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের 
পাস্যদেরকে, পরিত্যাগ করো না ওয়াদ্‌, সুওয়া', ইয়াগুছ, ইয়া*উক ও নাস্রকে’ । 


রা অনেককে বিভ্রান্ত করেছে। সুতরাং যালিমদের বিভ্রান্তি ব্যভীত আর কিছুই 
দ্ধ করো না” । [সূরা নূহ ৪ ২৩-২৪] 


তিনি হুদ আলাইহিস সালামের জাতি সম্পর্কে বলেন ৪ 
¢ Bp cRKASIT ESD GE CK NEE} 
(YY: 


“তারা বলেছিল, আপনি কি আমাদের উপাস্যদের (পূজা) হতে আমাদেরকে 
ফিরিয়ে দিতে এসেছেন? আপনি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা 
MASE ee: 


SH ELS I Sa Ls ৯% VEY SC UASLAY 32130 ¥ 
corm Ges 


“তারা বলল, হে হুদ! আপনি আমাদের নিকট কোন স্পষ্ট প্রমাণ আনয়ন 
করেননি। আর আপনার কথায় আমরা আমাদের উপাস্যদের পরিত্যাগ করব না 
এবং আমরা আপনাতে বিশ্বাসী নই” । [সূরা হুদ £ ৫৩] 


আর সালেহ আলাইহিস সালামের জাতি সম্পর্কে বলেন ৪ 
4 GI LS EON LC CS TRAY Nd LL SABE 


৩৫ 


ES UP RUE VLSI SO CT SETS ENE TEESE TEES 


“তারা বলল, হে সালেহ! এর পূর্বে আপনি ছিলেন আমাদের মধ্যে আশার স্থল । 
আপনি কি আমাদেরকে নিষেধ করছেন তাদের ইবাদাত করা হতে, যাদের 
ইবাদাত করত আমাদের পিতৃ-পুরুষেরা? আমরা অবশ্যই গুরুতর সন্দেহের মধ্যে 
রয়েছি সে বিষয়ে, যার প্রতি আপনি আমাদেরকে আহ্বান করছেন” । [সূরা হুদ ৪ ৬২] 


শু'আইব আলাইহিস সালামের জাতি সম্পর্কে তিনি বলেন ৪ 
BEVIN, CS ISEB BET IEE EIA LILYDIE 
Avi) ROSALES SS 
“তারা বলল, হে শু‘'আইব! আপনার সালাত কি আপনাকে নির্দেশ দেয় যে, 
অথবা আমরা আমাদের ধন-সম্পদে ইচ্ছামত যা কিছু করে থাকি তাও ছেড়ে দিতে 


হবে? আপনি তো একজন সহিষ্ণু, ভাল মানুষ” । [সূরা হুদ ৪ ৮৭] 
কুরাইশ বংশের কাফিরদের সম্পর্কে তিনি বলেন ৪ 


WGI IAs SSK FAOSTAT TEES 
x HEE SLE F556 GENS SCN GEG + SEGAL GY 
vt EET IU CFD AIG Se esl 
“এরা বিস্ময়বোধ করছে যে, এদের নিকট এদেরই মধ্য হতে একজন সতর্ককারী 
আগমন .করলেন। আর কাফিররা বলল, এ তো এক মিথ্যাবাদী যাদুকর । সে কি 
বহু ইলাহ্‌কে এক ইলাহ্‌ বানিয়ে নিয়েছে? এ তো এক অত্যাশ্চর্য ব্যাপার! তাদের 
বিশিষ্ট ব্যক্তিরা এ কথা বলে প্রস্থান করে যে, তোমরা চলে যাও এবং তোমাদের 
উপাস্যদের পূজায় দৃঢ় থাক । নিশ্চয়ই এ ব্যাপারটি উদ্দেশ্যমূলক আমরা তো অন্য 

ধর্মাদর্শে এরূপ কথা শুনিনি। এ এক মনগড়া উক্তি মাত্র” । [সূরা সাদ ৪ ৪-৭] 


তিনি আরো বলেন ৪ 


ESN AU hss ELAN HALAS নর্বণ। ত ।- 
AUER OL 3 SIMMES GINA IIIS U DHS 3 


ET # Sg BHC ISBELL OASIS LIVAINISTN Cg) 
LS Er SLES S STOMEAL AIT ON SL TAF USO NE BE 


ত্ড 


(££-£ 1): 05,40 & | I SSAC 


“তারা যখন আপনাকে দেখে, তখন তারা আপনাকে কেবল ঠা্টা-বিদ্রপের 
ত্ক্ূপে গণ্য করে, বলে, এ-ই কি সে যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন? সে 
| আমাদেরকে আমাদের উপাস্যগণ হতে দূরে সরিয়েই দিত, যদি না আমরা 
দের আনুগত্যের উপর অবিচল থাকতাম । আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে, 
খন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট । আপনি কি তাকে দেখেছেন, যে তার 
ইলাহ্‌রূপে প্রহণ করে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন? নাকি 
পনি মনে করেন যে, তাদের অধিকাংশ শোনে ও বোঝে? তারা তো পশুর মতই, 
ং তারা অধিক পথভ্রষ্ট” । [সূরা আল-ফুরকান ৪ ৪১-৪৪] 


এ সকল দলীল ও অনুরূপ অর্থ বিশিষ্ট অন্যান্য প্রমাণ এটাই স্পষ্টভাবে ব্যক্ত করছে 
নবীগণ ও তাদের স্ব স্ব জাতির মধ্যে যুদ্ধ-বিবাদ ছিলো ইবাদাতে একত্বববাদ ও 
ল্লাহর জন্য দ্বীনকে একনিষ্ঠ করে নেয়ার প্রতি আহ্বানকে কেন্দ্র করেই । 


সহীহ হাদীসে সাব্যস্ত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 
Bl dw Mas Of BY BLY Of AES Gx A pl of So ly 
ely mses sis (pak CYS 1 glad BG SS 5 1559 hall pr 
Cdl se etry YN 34 YN) 
“আমাকে মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত লড়ে যাওয়ার জন্য আদেশ করা 
হয়েছে, যতক্ষণ না তারা এ কথার সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ ছাড়া সত্যিকার 
কোন মা'‘বুদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল, আর সালাত কায়েম করে ও 
যাকাত প্রদান করে। অতঃপর যখনই তারা সে কাজগুলো করবে, তখনই আমার 


থেকে স্বীয় জান-মাল রক্ষা করে নেবে, ইসলামের হক” ব্যতীত । আর তাদের 
হিসাব-নিকাশের দায়িত্ব আল্লাহর উপর”*। 


সহীহ হাদীসে নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আরো সাব্যস্ত হয়েছে 


* ইসলামের হক্ব বলতে বুঝায়ঃ ইসলামের দন্ডবিধি আইন । সুতরাং কেউ দন্ডনীয় অপরাধ করলে 


ইসলামের দাবী অনুযায়ী সে তার সাজা পাবেই। সেক্ষেত্রে আল্লাহর আইনানুসারে তার জান ও 
মালের নিরাপত্তা আর থাকবে না -অনুবাদক। 


২ সহীহ বুখারী (হাদীস নং ২৫) এবং সহীহ মুসলিম (হাদীস নং ২২) 


৩৭ 


- তিনি বলেছেন, 
dlr} 4235 db o> dl 093 pl MS, dl YJ) ad YJ JE sy 
dhl 


“যে ব্যক্তি বলে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই এবং আল্লাহ্‌ 
ব্যতীত আর যা কিছুর উপাসনা করা হয় তা সে অস্বীকার করে, তাহলে তার সম্পদ 


ও প্রাণ হানি করা হারাম এবং তার হিসাব নেয়ার ভার আল্লাহর উপর” । 


* সহীহ মুসলিম (হাদীস নং ২৩) 


৩৮ 


BD 


S| A 


দ্বিতীয় পরিচ্ছেদ 
ইবাদাত শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা প্রসঙ্গে 


এতে রয়েছে কয়েকটি বিষয় 


প্রথম বিষয় 
ইবাদাতের অর্থ এবং যে সকল মূলনীতির উপর এর বুনিয়াদ 


র আভিধানিক অর্থ নম্ন ও অনুগত হওয়া ৷ বলা হয় ১% ১ =; অর্থাৎ 
ত উট (যা আরোহণকারীদের অনুগত), এবং ১% 5, 5 অৰ্থাৎ উপযোগী 
|, যখন পায়দল চলার কারণে তা চলাচলের উপযোগী হয়। 


আর শরীয়তের পরিভাষায় ইবাদাত হচ্ছে ৪ ‘আল্লাহ তা'আলা ভালবাসেন এবং 
পছন্দ করেন এমন সব প্রকাশ্য-অপ্রকাশ্য কথা ও কাজের ব্যাপক একটি নাম’ । 


ইবাদাতের কিছু প্রকারভেদ উল্লেখের সময় এর বিস্তারিত বিবরণ আসবে। 

. তিনটি রুকনের উপর ইবাদাতের ভিত্তি স্থাপিত $ 

এক ঃ মা'‘বুদ তথা আল্লাহ পাকের জন্য পরিপূর্ণ ভালবাসা পোষণ করা৷ যেমন 
Ce SIEGES 


“আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালবাসে” । [সূরা আল- 
বাকারাহ ৪ ১৬৫] 


দ্বিতীয় ৪ পরিপূর্ণ আশা পোষণ করা ৷ যেমন মহান আল্লাহ বলেন ৪ 


coviny & ES C4 
“এবং তারা তীর দয়া প্রত্যাশা করে” । [সূরা আল-ইসরা ৪ ৫৭] 
তৃতীয় 8 আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা । যেমন মহান আল্লাহ বলেন ৪ 


৩৯ 


% 
5 


bs Le wha 
(oY৮::! ১) ছু SEL} 
“এবং তারা তীর শাস্তিকে ভয় করে” । [সূরা আল-ইসরা ৪ ৫৭] 


এ তিনটি মহান রুকনকে আল্লাহ তা'আলা কুরআনের শুরুতে স্বীয় বাণীতে 
এভাবে একত্রিত করেছেন ৪ 


& Alesse # Hl pil x Cigale hl Ys 
“সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য, যিনি দয়াময় পরম 
দয়ালু, প্রতিদান দিবসের মালিক” । [সূরা আল-ফাতিহা ৪ ২-৪] 


প্রথম আয়াতটিতে রয়েছে ভালবাসার বিষয়টি । কেননা আল্লাহ হচ্ছেন নেয়ামতদাতা । 
আর নেয়ামতদাতাকে তার নেয়ামতদানের পরিমাণ অনুযায়ী ভালবাসা হয় । দ্বিতীয় 
আয়াতটিতে রয়েছে আশার বিষয়টি । কেননা দয়ার গুণে গুণান্বিত সত্তার কাছেই 
রহমাতের আশা করা যায়। আর তৃতীয় আয়াতটিতে রয়েছে ভয়ের প্রতি ইঙ্গিত; 
কেননা প্রতিদান ও হিসাবের অধিপতির কাছে শাস্তি পাওয়ার ভয় রয়েছে। 

এজন্যই এর পর আল্লাহ তা'আলা বলেনঃ ঝর 2%] } অর্থাৎ হে প্রভু! 
আমি আপনার ইবাদাত করি এ তিনটি বিষয় সহকারে ৪ আপনার প্রতি ভালবাসা 
পোষণ সহকারে, যার উপর প্রমাণ বহন করছে খু 41559১49 আর 
আপনার প্রতি আশা পোষণের সাথে, যার দলীল হল বর 15%} এবং 
আপনাকে ভয় করার সাথে, যার উপর প্রমাণ হল ৯% 

আর ইবাদাত দু*টি শর্ত ছাড়া কবুল হয় না ৪ 

১. ইবাদাতে মা'‘বুদ তথা আল্লাহর জন্য ইখলাস থাকতে হবে। কেননা আল্লাহ 
শুধুমাত্র তীর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে কৃত আমল ছাড়া অন্য আমল কবুল করেন না। 
আল্লাহ তা'আলা বলেন ৪ 

0: SF GHA LE BLILISIEIN 

“তারা তো শুধু আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদাত করার জন্য 
আদিষ্ট হয়েছে” । [সূরা আল-বাইয়েনাহ ৪ ৫] 

আল্লাহ আরো বলেন $ 


rin ABICHIMAS F 


2 
Ro 
Be 
E 
Ri 

Boo 
Been 

2: 
Es 
ferred 
ps) 
ys 


Hn 
2 
E 
Ke 
EE 
£ 


LS 


Ean Bost aim. ta. 


জেনে রাখ, নিখুঁত ও খাটি আনুগত্য আল্লাহরই প্রাপ্য” । [সূরা আয-যুমার ৪ ৩] 
cD EAGT } 
খে” । [সূরা আয-যুমার ৪ ১৪] 


রাসূল সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ থাকতে হবে; কেননা 
]ুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মোতাবেক না হলে আল্লাহ কোন 
মূল কবুল করেন না । আল্লাহ তা'আলা বলেন ৪ 


vive)  BEVREHAN SEESOLMORS ¥ 
“আর রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ কর এবং যা হতে 
তোমাদেরকে নিষেধ করেছেন তা হতে বিরত থাক” । [সূরা আল-হাশর ৪ ৭] 

মহান আল্লাহ আরো বলেনঃ 

EF RO BS BS SRT FES INL BS CSE I BIH ¥ 
(AME) L AVATA NY EEL 


: “কিন্তু না, আপনার প্রতিপালকের শপথ! তারা মু'মিন হবে না যতক্ষণ পর্যন্ত 
তারা নিজেদের বিবাদ-বিসম্বাদের বিচার ভার আপনার উপর অর্পণ না করে; 
অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোন দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে 
তারা তা মেনে নেয়” । [সুরা আন-নিসা ৪ ৬৫] 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ 

(35 38 La mf Uda Ul 3 SU ty 
“যে ব্যক্তি আমাদের এ দ্বীনে এমন কিছু উদ্ভাবন করবে, যা এর অন্তর্গত নয়, তা 

প্রত্যাখ্যাত” । হাদীসের ১ শব্দটির অর্থ 4০ ১,১ অর্থাৎ তার প্রতি ফিরিয়ে দেয়া হবে। 


* সহীহ আল-বুখারী (হাদীস নং২৬৯৭)। 


8» 


অতএব ততক্ষণ পর্যন্ত কোন আমলই বিবেচনায় আসবে না, যতক্ষণ পর্যন্ত তা 
খালেসভাবে আল্লাহর জন্য এবং রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের 
সুন্নাত অনুযায়ী সঠিকভাবে করা না হবে। 


মহান আল্লাহ তাঁআলার বাণী - (Y:৩১৷ ৮:১৯) $68 21881%329 } 
“যেন (আল্লাহ) তোমাদেরকে পরীক্ষা করেন - তোমাদের মধ্য হতে কে কর্মে 
উত্তম” [সূরা হুদ £৭, সূরা আল-মূলক ৪২] এ আয়াতের ১০ ১--->'| এর অর্থ 
সম্পর্কে ফুদাইল ইবনে ইয়াদ রাহেমাহুল্লাহ বলেনঃ 4; ০!) ০৮! অর্থাৎ 
সবচেয়ে বেশী খালেস আমল ও সর্বাধিক সঠিক আমল । তাকে জিজ্ঞাসা করা হলঃ 
হে আবু আলী! সবচেয়ে বেশী খালেস ও সর্বাধিক সঠিক আমল কোনটি? তিনি 
বললেনঃ ‘আমল যখন খালেস হবে কিন্তু সঠিক হবে না, তখন তা কবুল হবে না। 
আর সঠিক হল কিন্তু খালেস হল না, তাও কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তা খালেস 
এবং সঠিক উভয়ই না হবে। খালেস হল যা আল্লাহর জন্য নিবেদিত হবে এবং 
সঠিক হল যা সুন্নাহ্‌ অনুযায়ী হবে” ৷ 
যে সকল আয়াত এ দু’টি শর্তকে একত্রে বর্ণনা করেছে তম্মধ্যে রয়েছে সূরা 
আল-কাহ্‌ফের শেষে আল্লাহর বাণী ৪ 
3 BSR IGE SE TAIT SISA 
0:০0 $ EDs 


> td 


“বলুন, আমি তো তোমাদের মত একজন মানুষই ৷ আমার প্রতি এ প্রত্যাদেশ 
হয় যে, তোমাদের ইলাহ্‌ই একমাত্র প্রকৃত ইলাহ্‌ ৷ সুতরাং যে তার প্রতিপালকের 
সাক্ষাত কামনা করে, সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের ইবাদাতে 
কাউকেই শরীক না করে” । [সূরা আল-কাহ্‌ফ ৪ ১১০] 


> হেলইয়াতুল আওলিয়া (৮/৯৫) 


8২ 


দ্বিতীয় বিষয় 
ইবাদাতের কিছু প্রকারের বর্ণনা 
তর অনেক প্রকার রয়েছে। প্রত্যেক সৎকর্ম যা আল্লাহ ভালবাসেন ও 


নদ করেন, চাই তা কথা হোক কিংবা কাজ হোক, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য 
তা-ই ইবাদাতের প্রকারসমূহের একটি প্রকার । নীচে এর উপর কিছু উদাহরণ 


র দো'আ দু'টোই এতে শামিল । আল্লাহ তা'আলা বলেন ঃ 


OEY GHAR ILABMNEIS YF 
“সুতরাং আল্লাহকে ডাক তীর আনুগত্যে একনিষ্ঠ হয়ে” । [সূরা গাফির ৪ ১৪] 
মহান আল্লাহ আরো বলেনঃ 

(\A: :০৯)ৰ্থ IRAE SAA FCSE hell SE } 
“আর মসজিদসমূহ আল্লাহরই জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য 
কাউকে ডেকো না” । [সূরা আল-জ্বিন ৪ ১৮] 

মহান আল্লাহ আরো বলেনঃ 

es 2 LNA SCAG! RES 


LAE) 


yy (1-০: MOTE LS NMAIBE SIGH L BELLY # Gs 


“সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে আহ্বান 
করে যা ক্বয়ামত দিবস পর্যন্তও তার আহ্বানে সাড়া দিবে না? আর অবস্থা তো 
এরকম যে, এসব কিছু তাদের আহ্বান সম্পর্কে অবহিতও নয়। যখন (কিয়ামতের 
দিন) মানুষদেরকে একত্রিত করা হবে, তখন সে সকল কিছু হবে তাদের শক্ত এবং 
সেগুলো তাদের ইবাদাত অস্বীকার করবে” । [সূরা আল-আহকাফ ৪ ৫-৬] 


অতএব যদি কেউ আল্লাহ ছাড়া আর কাউকে এমন কিছুর জন্য আহ্বান করে যা 
আল্লাহ তা'আলা ছাড়া আর কেউ দিতে সমর্থ নন, তাহলে সে ব্যক্তি হবে মুশরিক 
ও কাফির, চাই আহত ব্যক্তি জীবিত হোক কিংবা মৃত। আর যদি কেউ জীবিত 


8৩ 


কাউকে এমন বস্তুর জন্য আহ্বান করে যার উপর সে সামর্থবান, যেমন এমন বলা 
যে, হে অমুক আমাকে আহার করাও কিংবা হে অমুক! আমাকে পান করাও 
ইত্যাদি, তবে তাতে কোন সমস্যা নেই। আর যে ব্যক্তি মৃত কিংবা অনুপস্থিত 
কাউকে অনুরূপভাবে ডাকে, তাহলে সে হবে মুশরিক । কেননা মৃত ও অনুপস্থিত 
ব্যক্তির পক্ষে এরূপ করা সম্ভব নয় । 


আর দো'আ দু’ প্রকার ৪ প্রার্থনার দো'আ ও ইবাদাতের দো'আ । 


প্রার্থনার দো‘আ হল - আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া । আর 
ইবাদাতের দো'আর মধ্যে নৈকট্য লাভের সকল প্রকাশ্য-অপ্রকাশ্য কাজ অন্তর্ভুক্ত 
রয়েছে; কেননা যে আল্লাহর ইবাদাত করে, সে স্বীয় কথা ও অবস্থার ভাষায় তার রবের 
কাছে উক্ত ইবাদাত কবুল করার এবং এর উপর সাওয়াব দেয়ার আবেদন করে থাকে। 

কুরআনে দো‘আর যত নির্দেশ এসেছে, আর গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া 
অন্যের কাছে দো‘আ করা থেকে যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং 
দো‘আকারীদের যত প্রশংসা করা হয়েছে, সে সবই প্রার্থনার দো'আ ও ইবাদাতের 
দো'‘আকে শামিল করে থাকে । 

২, ৩, 8. ইবাদাতের প্রকারসমূহের মধ্যে আরো রয়েছে ৪ ভালবাসা, ভয় ও 
আশা । এ প্রকারগুলো সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে এবং বর্ণনা করা 
হয়েছে যে, এগুলো ইবাদাতের রুকন । 

৫.ইবাদাতের প্রকারসমূহের মধ্যে আরো রয়েছে ৪ তাওয়াক্কুল । তাওয়াক্কুল হল 
কোন কিছুর উপর নির্ভর করা । 

আর আল্লাহর উপর তাওয়াক্কুল (নির্ভরতা) হল ৪ কল্যাণ অর্জন ও ক্ষতি দূর 
করার যে উপায়সমূহ আল্লাহ তা'আলা প্রণয়ন করেছেন এবং বৈধ সাব্যস্ত করেছেন 
তা অবলম্বন করে তীর প্রতি ভরসা ও প্রত্যয় রেখে তীর কাছেই বিষয়টি 
সত্যিকারভাবে সোপর্দ করা । আল্লাহ তা'আলা বলেন £ 


(YY :53U) Nee 0 CLAP ol 54%, a3 Fe } 


[সূরা আল-মায়িদাহঃ২৩] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 


(YY: তু ECAR FEL 


88 


ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, তার জন্য আল্লাহই যথেষ্ট” ৷ [সূরা আত- 


৮. ইবাদাতের প্রকারসমূহের মধ্যে আরো রয়েছে ৪ আগ্রহ, ভীতি ও বিনয় । 


হ্‌ হল £৪ প্ৰিয় বস্তুর কাছে পৌছার ভালবাসা ও টান। ভীতি হল ৪ এমন ভয় 
বস্তু থেকে পলায়নের ফলে সৃষ্ট । আর বিনয় হল ৪ আল্লাহর মহিমার কাছে 
ছোট হওয়া ও বিনম্র হওয়া, যাতে তার পার্থিব ও শরয়ী ক্ষেত্রের 
সে মেনে নেয়। ইবাদাতের এ তিনটি প্রকার উল্লেখ করতে গিয়ে 


CBE TCSII ILI IE LANG CLI ZL Y 
(৭. sl 


“তারা সৎকর্মে প্রতিযোগিতা করত, তারা আমাদেরকে ডাকত আগ্রহ ও ভীতি 
র এবং তারা ছিলো আমাদের নিকট বিনীত” । [সূরা আল-আম্িয়া ৪ ৯০] 


৯. ইবাদাতের প্রকারের মধ্যে আরো রয়েছে ৪ সশ্রদ্ধ ভয় । আর তা হল সেই 
যা এ সত্তার মহত্ব ও পরিপূর্ণ ক্ষমতা সম্পর্কে অবগত থাকার উপর স্থাপিত, 
সত্তাকে সে ভয় করে। আল্লাহ তা'আলা বলেনঃ 

(০. 5) UE S24 $F 
“সুতরাং তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় কর” । [সুরা আল- 
বাকারাহ ৪ ১৫০] 

a (Y: sxUl তু BET EES H } 


ই “সুতরাং ত তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় কর” । [সূরা আল- 
মায়িদাহ ৪ ৩] 


১০. তম্মধ্যে আরো আছে $ ইনাবাহ (প্রত্যাবর্তন) । আর তা হল আল্লাহ 
তা'আলার আনুগত্য করা ও তার নাফরমানী থেকে বিরত থাকার মাধ্যমে তীর 
দিকে প্রত্যাবর্তন করা । আল্লাহ তা'আলা বলেন ৪ 


(ot: 25 & I OMAN TAS ol S$ 


8৫ 


| 
: 


“তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আস এবং তার নিকট 
আত্মসমর্পণ কর” । [সুরা আয-যুমার ৪ ৫৪] 


১১. তম্মধ্যে রয়েছে ৪ ইন্তে'আনা (সাহায্য থার্থনা) । আর তা হল দ্বীন ও দুনিয়ার 
বিষয়সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়া । আল্লাহ তা'আলা বলেন ৪ 


Corti CLIASISIG LSI ¥ 


“আমরা আপনারই ইবাদাত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি” । [সূরা 
আল-ফাতিহা ৪ ৫] 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে আব্বাসকে অসিয়ত করার সময় 
বলেন ৪ 
dl ial Cail 13) 
“যখন সাহায্য চাইবে, তখন আল্লাহর কাছে সাহায্য চাও”” । 


১২, এতে আরো রয়েছে ৪ ইপ্তে'আযা (আশ্রয় চাওয়৷)। আর তা হল 
অপছন্দনীয় বস্তু থেকে আশ্রয় দেয়ার ও রক্ষা প্রদানের আবেদন করা। আল্লাহ্‌ 


তা'আলা বলেন ৪ 
(Y c\:3Lh & ELE a Ply tg ¥ 


“বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন 
তার অনিষ্ট হতে” । [সূরা আল-ফালাক ৪ ১-২] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
LAE ALINE CS # GEHL + MSL # HSL 


(£-\:rb 

“বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, 

মানুষের ইলাহের নিকট, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে” । [সূরা 
আন-নাস ৪ ১-৪] 


> সুনানে তিরমিযী (২৫১৬), মুসনাদে আহমাদ (১/৩০৭), তিরমিযী হাদীসটিকে হাসান এবং 
হাকিম সহীহ বলেছেন। 


৪৬ 


১৩, তাতে আরো রয়েছে ৪ ইন্তেগাসা (উদ্ধারের আবেদন) । আর তা হল 
আপদ ও ধ্বংস থেকে উদ্ধারের আবেদন করা । আল্লাহ তা'আলা বলেন ৪ 
aay 4 HOTEL CEES ¥ 
০পর তিনি তোমাদের প্রার্থনা কবুল করলেন” । [সূরা আল-আনফাল ৪ ৯] 


১৪. এতে আরো রয়েছেঃ যবেহ করা । আর তা হল আল্লাহর নৈকট্য লাভের 
দি RE NEST 


(1: 4 eS ICE SC $ SASIOICEH ¥ 
HUE EN RUG EOI A 
জগতসমূহের পালনকর্তা আল্লাহরই জন্য” । [সূরা আল-আন'আম ৪ ১৬২! 
আল্লাহ তা'আলা আরো বলেন 
(50) & 50S 3 
“সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং 
যবেহ করুন” । [সূরা আল-কাউসার ৪ ২] 
১৫, তম্মধ্যে আছে ঃ মানত করা। আর তা হল কোন ব্যক্তি তার নিজের উপর 
নিজেই কোন কিছু চাপিয়ে দেয়া, কিংবা ওয়াজিব নয় আল্লাহর আনুগত্যের এমন 
' কোন কাজকে অপরিহার্য করে নেয়া । আল্লাহ তা'আলা বলেন $ 
v:৩০১)্দ AS 28865 wo SAL G24 2% <£ 
“তারা মানত পূর্ণ করে এবং সে দিনকে ভয় করে, যে দিনের অনিষ্ট হবে 
ব্যাপক” ৷ [সূরা আল-ইনসান ৪ ৭] 


এগুলো হল ইবাদাতের প্রকারসমূহের কিছু উদাহরণ । এর সমস্ত কিছুই একমাত্র 
আল্লাহর অধিকারভূক্ত, যার কোন কিছুই আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে নিবেদন 
করা জায়েয নেই । 


শরীরের যে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা ইবাদাত আদায় করা হয়, সে অনুযায়ী 


8৭ 


ইবাদাত তিন প্রকার ৪ 


প্রথম প্রকার ৪ অন্তরের ইবাদাত । যেমন ভালবাসা, ভয়, আশা, (আল্লাহর 
দিকে) ফিরে আসা, সশ্রদ্ধ ভয়, ভীতি, তাওয়াক্ুল ইত্যাদি । 


দ্বিতীয় প্রকার ৪ জিহ্বার ইবাদাত । যেমন প্রশংসা করা, লা ইলাহা ইল্লাল্লাহ 
বলা, তাসবীহ পাঠ, ইস্তেগফার, কুরআন তেলাওয়াত ও দো'আ প্রভৃতি । 


তৃতীয় প্রকার ৪ অঙ্গ-প্রত্যঙ্গসমূহের ইবাদাত । যেমন সালাত, সিয়াম, যাকাত, 
হজ্জ, সাদাকাহ, জিহাদ ইত্যাদি । 


8৮ 


তৃতীয় পরিচ্ছেদ 
মুস্তাফা সাল্লান্াহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাওহীদ সংরক্ষণ 


ৰ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম স্বীয় উন্মাতের ব্যাপারে সর্বাত্মকরূপে এ 
তই পোষণ করতেন যে, তারা যেন আল্লাহ তা'আলার তাওহীদ তথা 
বাদের বাস্তবায়নকারী ও শক্তিশালী সংরক্ষক হতে পারে, এবং তাওহীদ 
ব্রী'ও এর বিপরীত যাবতীয় উপায়-উপকরণকে পরিহার করতে পারে। আল্লাহ 
লা বলেন 8৪ 


BS OLENA Bf SULIT} 
(YARIS) ৰ 53% 
“নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের মধ্য হতেই একজন রাসূল আগমন 
রেছেন, তোমাদের যে দুঃখ-কষ্ট হয়ে থাকে তা তার জন্য বড়ই বেদনাদায়ক । 
নি তোমাদের মঙ্গলকামী ৷ মু'মিনদের প্রতি করুণাশীল ও দয়ালু” । [সূরা আত- 
'ওবাহ ৪ ১২৮] 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শির্ক করা থেকে অতিমাত্রায় নিষেধ 
CE i 


SL SEA BOS HS 
ওয়া সাল্লাম থেকে প্রমাণিত সুর্নায় প্রচুর এসেছে। ফলে তিনি প্রমাণ প্রতিষ্ঠিত 
করেছেন, সন্দেহ সংশয় নিরসন করেছেন, ওজরের পথ রুদ্ধ করেছেন এবং পথ 
সুস্পষ্ট করে দিয়েছেন। 


আগত বিষয়সমূহে এমন কিছু পেশ করা হবে যার মাধ্যমে নবী মুস্তাফা 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাওহীদ সংরক্ষণের বিষয়টি এবং তিনি যে শির্ক 
ও বাতিলের দিকে পরিচালনাকারী প্রত্যেক পথ বন্ধ করে দিয়েছেন সেটি সুস্পষ্ট 
হয়ে উঠবে । 


85৯ 


তু SMA 
AAARARTEAASSAASAATSASSEANN 


প্রথম বিষয় £ ঝাড়ফুঁক 


ক. সংজ্ঞা £ঃ আরবীতে ঝাড়ফুককে 5 ,)| বলা হয় যা £5, শব্দের বহুবচন । 


আর ঝাড়ফুক হল আরোগ্য ও সুস্থতা লাভের উদ্দেশ্যে কুরআন কারীম কিংবা 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত দো‘আসমূহের কিছু পড়া ও ফুঁক 
দেয়া । 


খ. হুকুম £ এর হুকুম হল তা জায়েয ৷ জায়েয হওয়ার কিছু দলীল নিচে দেয়া হল ৪ 


আওফ ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন £ “আমরা জাহেলী যুগে 
ঝাড়ফুক করতাম। অতঃপর এ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলাম ঃ হে রাসূলুল্লাহ! 
এ ব্যাপারে আপনার মত কি? তিনি বললেন $ 


CBs ad LG BU Ab SY SE le ys 
“আমার কাছে তোমাদের ঝাড়ফুক পেশ কর। ততক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁক করাতে 


কোন অসুবিধা নেই, যতক্ষণ পর্যন্ত তাতে কোন শির্ক না থাকবে” । মুসলিম 
হাদীসটি বর্ণনা করেছেন” । 


আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ৪ 
Godly Lodly ol ps LENG BE di dy FS) 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চোখলাগা*, বিষাক্ত জীব’ ও 


আঘাত’ থেকে ঝাড়ফুঁক করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন” । মুসলিম 
হাদীসটি বর্ণনা করেছেন । 


* সহীহ মুসলিম (হাদীস নং ২২০০) 

* এ৷ বা চোখলাগা হচ্ছে - আল্লাহর তাকদীর অনুযায়ী দৃষ্টি নিক্ষেপকারী নিজ চোখ দ্বারা 
অন্যকে আক্রান্ত করা। 

* আরবী +4 শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল বিষ ৷ হাদীসের মর্ম হল - তিনি 
প্রত্যেক বিষাক্ত প্রাণী থেকে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। যেমন অজগর কিংবা বিচ্ছু বা 
অনুরূপ কোন কিছুর ছোবল। 

£ আরবী =. শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, এর অর্থ পার্শ্বদেশে যে আঘাত প্রকাশ পায়। 

* সহীহ মুসলিম (হাদীস নং ২১৯৬) 


৫০ 


Cada ool ly s of ee eo) 


2 Djs 3) sli J gut Caf bl) bl 2) rb | ) 


PS ME 


aks yw 


মানুষের প্রভু! আপনি বিপদ দুর করুন এবং আরোগ্য দান করুন। 
নিই তো আরোগ্যদাতা। আপনার আরোগ্যদান ছাড়া আর কোন আরোগ্য 
ই: । এমন আরোগ্য দান করুন যাতে আর কোন রোগ-বালাই থাকবে না”। এ 


ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন" । 


ঝাড়ফুঁকের শর্তসমূহ ৪ ঝাড়ফুঁক জায়েয ও বিশুদ্ধ হওয়ার জন্য তিনটি শর্ত 
২ 

_ প্রথম শর্ত ৪ এমন বিশ্বাস পোষণ না করা যে, আল্লাহ ছাড়াই এ ঝাড়ফুক স্বয়ং 
নিজে উপকার করে থাকে। অতএব যদি কেউ বিশ্বাস করে যে, ঝাড়ফুক আল্লাহ 
স্বয়ং উপকার করে থাকে, তাহলে এ বিশ্বাস হবে হারাম, বরং তা হবে 
রব । তাই এমন বিশ্বাস রাখবে যে, ঝাড়ফুক এমন একটি উপকরণ যা আল্লাহর 


* সহীহ মুসলিম (হাদীস নং ২১৯৯) 
'_ ২ সহীহ বুখারী (হাদীস নং ৫৭৪৩), সহীহ মুসলিম (হাদীস নং ২১৯১) 


৫১ 


উদ্ধারের আবেদন বা অনুরূপ কোন বিষয় ঝাড়ফুকে শামিল থাকলে তা হবে 
হারাম, বরং তা শির্ক বলে গণ্য হবে। 


য় শর্ত ৪ ঝাড়ফুক বোধগম্য এবং জ্ঞাত হতে হবে। অতএব ঝাড়ফুঁক যদি 
যাদু-মন্ত্র কিংবা ভেলকি জাতীয় কিছু হয়, তাহলে তা জায়েয হবে না। 


ইমাম মালেক রাহেমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল £ঃ কোন ব্যক্তি ঝাড়ফুক 
করতে ও ঝাড়ফুক করার আবেদন করতে পারবে কি? তিনি বললেন ৪ “উত্তম বাণী 
দ্বারা ঝাড়ফুক করলে কোন অসুবিধা নেই” । 

ঘ. নিষিদ্ধ ঝাড়ফুক ৪ যে সকল ঝাড়ফুকে পূর্ববর্ণিত শর্তসমূহ পরিপূর্ণ হবে না, 
তা হারাম ও নিষিদ্ধ ঝাড়ফুক বলে গণ্য হবে। যেমন ঝাড়ফুককারী কিংবা 
ঝাড়ফুককৃত ব্যক্তি যদি এ বিশ্বাস করে যে, ঝাড়ফুক নিজেই উপকার ও প্রতিক্রিয়া 
করে থাকে ; অথবা সে ঝাড়ফুকে যদি থাকে শির্কযুক্ত শব্দমালা ও কুফ্রী অসিলার 
শরণাপন্ন হওয়া এবং বেদ‘আতী শব্দ ও অনুরূপ কোন কিছু ; অথবা ঝাড়ফুঁক যদি 
মন্ত্র-তন্ত্র ও অনুরূপ কিছুর মত অবোধগম্য শব্দ দ্বারা হয়। 


দ্বিতীয় বিষয় £ঃ তাবীয-কবচ 


ক. সংজ্ঞা £ঃ তাবীয-কবচ হল কল্যাণ লাভ ও ক্ষতি দূর করার জন্য ঘাড়ে কিংবা 
অন্যত্ৰ যে সকল তাবীয, মালা কিংবা হাডিড অথবা অনুরূপ কিছু ঝুলিয়ে রাখা হয়। 
জাহেলী যুগে আরবগণ তাদের সন্তানদের শরীরে এসব ঝুলিয়ে রাখত । তাদের 
বাতিল ধারণা ছিলো এ দ্বারা তাদের সন্তানগণ চোখলাগা থেকে বেচে থাকবে । 


খ. হুকুম £৪ এর হুকুম হল তা হারাম । 


বরং তা এক প্রকার শির্ক; কেননা এতে রয়েছে গায়রুল্লার সাথে (নির্ভরতামূলক) 
সম্পর্ক স্থাপন । কারণ আল্লাহ ছাড়া আর কোন প্রতিরোধকারী নেই । একমাত্র 
আল্লাহ, তার নামসমূহ ও গুণাবলীর মাধ্যমেই ক্ষতিকর ও কষ্টদানকারী বস্তু 
প্রতিরোধ করার আবেদন করা যায় । 

ইবনে মাস‘উদ রাদিয়াল্লাহু আনহু বলেন ৪ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, 


Cs IFN SL SN oly 


৫২ 


যনই ঝাড়ফুক, তাবীয ও যাদুটোনা হচ্ছে শির্ক ”। আবু দাউদ ও হাকিম এ 
টি বৰ্ণনা করেছেন” । 


ইবনে ‘আকীম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্াহু আলাইহি ওয়া 
থেকে বর্ণনা করেন ৪ 


Caf) Sy beh Glos 
‘যে ব্যক্তি কোন কিছু ঝুলিয়ে রাখে, তাকে সে জিনিসের প্রতি সোপর্দ করা 


ক্তি শামুক ঝুলায়, আল্লাহ তাকে নিরাপদ না রাখুন” । হাদীসটি আহমাদ ও 
বর্ণনা করেছেন” । 


“উ্টকবা ইবনে ‘আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ 


/ Ed EA [) 
0, £0 e+ SE 9 
CE pl ABD dosh BS cD 


_ “যে ব্যক্তি তাবীজ লাগাল, সে শির্ক করল” । আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন" । 


-.} সুনান আৰু দাউদ (হাদীস নং ৩৮৮৩), মুস্তাদরাক (8/২৪১), হাকিম একে সহীহ বলেছেন 
এবং যাহাবী তার সাথে একমত হয়েছেন। 

২ মুসনাদ আহমাদ (8/৩১০), সুনান তিরমিযী (হাদীস নং ২০৭২), মুস্তাদরাক হাকিম 
(৪/২৪১), হাকিম একে সহীহ বলেছেন। 

৩ মুসনাদ আহমাদ (8/১৫৪), মুস্তাদরাক হাকিম (8/২৪০), হাকিম একে সহীহ বলেছেন এবং 
যাহাবী তার সাথে একমত হয়েছেন। 

৪ মুসনাদ আহমাদ (৪/১৫৬), হাকিম একে সহীহ বলেছেন (8/২৪৪), আবদুর রহমান ইবনে 

হাসান বলেন ৪ এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত । 


৫ 


এ সকল দলীল ও অনুরূপ অর্থ বিশিষ্ট অন্যান্য দলীল শির্কযুক্ত সে সব ঝাড়ফুক 
থেকে সতর্ক করার ব্যাপারে পেশ করা হয়েছে, যা ছিলো আরবদের অধিকাংশ 
ঝাড়ফুক। এতে শির্ক থাকায় ও গায়রল্পাহর প্রতি মনোনিবেশ করা হয় বিধায় এ 
থেকে নিষেধ করা হয়েছে। 


গ. ঝুলানো বস্তুটি যদি কুরআন কারীমের অন্তর্গত কোন আয়াত হয় ৪ 


এ মাসআলায় ওলামাদের মতভেদ রয়েছে। কতিপয় আলেম এটি জায়েয বলে 
মত ব্যক্ত করেছেন। আর কেউ কেউ তা নিষেধ করেছেন এবং বলেছেন, আরোগ্য 
লাভের কামনায় কুরআন ঝুলানো জায়েয নেই । চারটি কারণে এ মতটি সঠিক ৪ 


১. তাবীজ ঝুলানো সম্পর্কে নিষেধাজ্ঞার ব্যাপকতা । আর সে ব্যাপকতাকে 
খাস ও নির্দিষ্ট করার কোন দলীল নেই । 


২. (হারামের) পথ বন্ধ করার জন্য; কেননা কুরআন ঝুলানোর ব্যাপারটি 
কুরআন নয় এমন কিছু ঝুলানোর দিকে পরিচালিত করবে। 


৩. কুরআন ঝুলানো হলে বাথরুমের প্রয়োজন সমাধা করার সময় কিংবা ইস্তেনজা 
ও অনুরূপ কোন কাজ করা অবস্থায় একে সাথে বহন করার কারণে এর অমর্যাদা হয়। 


8. কুরআনের দ্বারা আরোগ্য লাভের বিষয়টি একটি নির্দিষ্ট অবস্থায় এসেছে। 
আর তা হল অসুস্থ ব্যক্তির উপর কুরআন পাঠ করা । অতএব এ অবস্থা অতিক্রম 
করে আর কিছু করা ঠিক হবে না। 


তৃতীয় বিষয়ঃ আংটি, সুতা ও অনুরূপ কিছু পরিধান করা 


ক. আংটি হল লোহা অথবা স্বৰ্ণ কিংবা রৌপ্য বা তাম অথবা অনুরূপ কিছু দ্বারা 
প্রস্তুতকৃত গোলাকার একটি খন্ড । আর সুতা সবার পরিচিত । তবে কখনো তা হয়ে 
থাকে পশমের কিংবা কাত্তান তৃণ থেকে তৈরীকৃত বুননের কিংবা অনুরূপ কিছুর । 
জাহেলী যুগে আরবগণ ক্ষতি প্রতিরোধ করার জন্য, কল্যাণ লাভের জন্য কিংবা 
চোখলাগা থেকে বেচে থাকার জন্য এ জাতীয় এবং অনুরূপ কিছু লাগাত। আল্লাহ্‌ 
তা'আলা বলেন $ 
2 EY AOD MG SHIA Ss CR ISL PSLHOSY 
HAMNER AIMS OFS ECAR ISB SO 


(MA: 25h) 


৫৪8 


তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা আল্লাহর 
ত যাদেরকে আহ্বান করছ তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা 
মামার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সে অনুগহ রোধ করতে পারবে? 
আমার জন্য আল্লাহই যথেষ্ট । তার উপরই নির্ভরকারীগণ নির্ভর করে” । [সূরা 


যুমার 8 ৩৮! 
লাহ তা'আলা আরো বলেন ঃ 
1030 GSTS TSS SBI OS HEGMNHIN GF 


তারা নয়” । [সূরা আল-ইসরা ৪ ৫৬] 

রান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ৪ 

206 toda UUW Ao cp le ow dS Nr) Sf) BE al ON 
4) DG lis Wl LR IL SAH Y WE EH IED nly) 
af Coal Le UE C23 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক লোককে তাম্বের একটি আংটি হাতে 
দেখে জিজ্ঞাসা করলেন ৪ এটা কি? সে বলল, এটি ওয়াহেনা (বাহু ব্যথা) 
রোগের কারণে (পরেছি) । তিনি বললেন ঃ “এটি খুলে ফেল । কেননা এটা তোমার 
দুর্ব শুধু বৃদ্ধি করবে। তোমার কাছ থেকে এটা ছুড়ে ফেলে দাও ৷ কেননা 
তোমার হাতে এটা থাকা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করতে, তাহলে কখনোই 
সাফল্য লাভ করতে না” । আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন” । 


| হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ৪ তিনি এক ব্যক্তির 
হাতে জ্বরের কারণে পরা একটি সুতা দেখে তা কেটে ফেললেন। আর মহান 
আল্লাহর এ বাণী তেলাওয়াত করলেনঃ 


১ আলমুসনাদ (৪/88৫), বুসিরী বলেনঃ এ হাদীসের সনদ হাসান। আর হাইসামী বলেন ঃ এর 
বৰ্ণনাকারীগণ বিশন্ত। 


৫৫ 


(0s YL CEA ARLES ¥ 


“তাদের অধিকাংশই শির্কে লিপ্ত অবস্থায়ই আল্লাহর প্রতি ঈমান রাখে” । [সূরা 
ইউসুফ ৪ ১০৬] 


খ. আংটি ও সুতা প্রভৃতি পরিধানের হুকুম £ এগুলো হারাম; কেননা এণ্ডলো 
পরিধানকারী যদি এ বিশ্বাস করে যে, আল্লাহ ছাড়াই এগুলো নিজে নিজেই আছর 
করে, তাহলে সে হবে প্রভুত্বে একত্ববাদের ক্ষেত্রে বড় শির্কে লিপ্ত মুশরিক । কারণ 
সে আল্লাহর সাথে একজন সৃষ্টা ও পরিচালকের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করেছে। 
আল্লাহ তাদের শির্ক থেকে পবিত্র ও মহান। 


আর যদি এ বিশ্বাস করে যে, বিষয়টি একমাত্র আল্লাহরই ইচ্ছাধীন এবং এ 
জিনিসগুলো শুধু উপকরণ মাত্র, প্রতিক্রিয়া সৃষ্টিকারী নয়, তাহলে সে হবে ছোট 
শির্কে লিপ্ত মুশরিক । কেননা যা উপকরণ নয় এমন বস্তুকে সে উপকরণ বানিয়েছে 
এবং সে তার হৃদয় দিয়ে অন্য দিকে লক্ষ্য রেখেছে। তার এ কাজ বড় শির্কে লিপ্ত 
হওয়ার মাধ্যমরূপে গণ্য হবে, যদি এগুলোর সাথে তার হৃদয়ের সম্পর্ক স্থাপিত হয় 
এবং সে তা দ্বারা নেয়ামত লাভের ও মুসিবত দূর করার আশা পোষণ করে থাকে। 


আরবীতে তাবাররুক শব্দের অর্থ বরকত কামনা । বরকত কামনা দুটি বিষয় 
থেকে মুক্ত নয়ঃ 


১. শরীয়ত নির্দেশিত পন্থায় বরকত কামনা করা যেমন কুরআন দ্বারা । আল্লাহ 
তাআলা বলেন ৪ 


(০০ av:e১৮ IAG 


“আর এটি বরকতময় গ্রন্থ যা আমরা নাযিল করেছি” । [সূরা আল-আন'‘আম ৪ 
৯২, ১৫৫] 


* তাফসীর ইবনে আবি হাতেম (৭/২২০৭) 


ডে 


নর বরকতের মধ্যে রয়েছে ৪ তা অনস্তকরণসমূহের জন্য হেদায়াত, 
জন্য আরোগ্য ও সুস্থতা, আত্মার জন্য সংশোধন, চরিত্রের জন্য সংস্কার 


পাথর, কবর, গস্থূজ, ভূখন্ড ইত্যাদি দ্বারা বরকত কামনা করা। এসব কিছুই 
অন্তৰ্ভুক্ত ৷ 
 ওয়াকিদ আল-লাইসী থেকে বর্ণিত, তিনি বলেন ৪ 
aly ASL LS SUSE 43 EF BE Bd) © 2?) 
GI 3 b JU orl 0b ais © gmdSiny bd 
bp lS ed LS BIG SS UY fart BE di dm) b UB Sas 
LIB LS 04g pd GIy AB cord WH ST HE dh) Sm) 
A AAT ob LS UU Jarl Ls 3h fail! 
(ELS ON op Gn US 
“আমরা রাসূলুল্লাহ সাল্লাল্রাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হুনাইনে গেলাম । 
রা তখন সবেমাত্র কুফ্‌র ছেড়ে ইসলামে সমবেত হয়েছি। সে সময় 
র একটি কুল বৃক্ষ’ ছিল, যার পাশে তারা অবস্থান করত এবং তাতে 


তাদের অস্ত্র ঝুলিয়ে রাখত । এ গাছটিকে ‘যাত আনওয়াত’ বলা হতো । এরপর 
আমরা একটি কুল বৃক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় বললাম $ হে আল্লাহর রাসূল! 
আমাদের জন্য একটি ‘যাত আনওয়াত’ (ঝুলানোর গাছ) নির্ধারণ করুন, যেমন 
শরিকদের রয়েছে। রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “আল্লাহু 
আকবার! এতো পূর্ববর্তী জাতিসমূহের অনুসৃত পস্থা। যার হাতে আমার প্রাণ, সেই 
' সত্তার কসম! তোমরা সে রকমই বলেছ, যে রকম বনী ইসরাইলগণ মূসা 
__ (আলাইহিস সালাম)কে বলেছিল ৪ 


(YA: SeID থু OASIS } 


১ হাদীসে, বলা হয়েছে, অর্থাৎ কীটাযুক্ত একটি গাছ। 


৫৭ 


“তাদের মা'‘বুদদের ন্যায় আমাদের জন্যও একজন মাবুদ স্থির করে দিন” । 
[সূরা আল আ‘রাফ ৪ ১৩৮] তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের পথ 


অনুসরণ করবে” । হাদীসটি তিরমিযী বর্ণনা করে একে সহীহ বলেছেন” । 


এ হাদীসটি এ কথাই বুঝাচ্ছে যে, গাছ-পালা, কবর ও পাথর প্রভৃতির 
ব্যাপারে বরকত লাভে বিশ্বাসীরা সেগুলো দ্বারা যে বরকত কামনা করে, সেগুলোর 
পাশে অবস্থান করে এবং সেগুলোর উদ্দেশ্যে যবেহ করে, তা শির্ক। এজন্যই 
হাদীসে এ সংবাদ দেয়া হয়েছে যে, তাদের সে চাওয়া ছিলো বনী ইসরাইলদের 
চাওয়ার মতই, কেননা তারা মূসা আলাইহিস সালামকে বলেছিল ৪ 
ৰ 0231104} অৰ্থাৎ তাদের মা'বুদদের ন্যায় আমাদের জন্যও 
একজন মাবুদ স্থির করে দিন। এ লোকেরা এমন একটি কুল বৃক্ষ কামনা 
করেছিলো যদ্বারা তারা বরকত প্রার্থনা করবে, যেরূপ মুশরিকগণ বরকত প্রার্থনা 
করত। আর (বনী ইসরাইলের) এ লোকেরা চেয়েছিলো একজন উপাস্য, যেমন 
মুশরিকদের অনেক উপাস্য ছিল। অতএব এ উভয় চাওয়ার মধ্যেই ছিলো তাওহীদ 
বিরোধী প্রবনতা । কেননা বৃক্ষ দ্বারা বরকত কামনা এক ধরণের শির্ক। আর 
গায়রুল্লাহকে উপাস্যরূপে গ্রহণ করা তো স্পষ্ট শির্ক । 


হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী ৪ “তোমরা অবশ্যই 
তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের পথ অনুসরণ করবে” -এর মধ্যে এদিকে ইঙ্গিত 
রয়েছে যে, এ ধরনের শির্কের কিছু তার উম্মাতের মধ্যেও সংঘটিত হবে। আর 
নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটি বলেছিলেন নিষেধাজ্ঞার সূরে ও 
সতৰ্ককারীরূপে । 


পঞ্চম বিষয় £ঃ কবরের সাথে সংশ্লিষ্ট কিছু কর্মকান্ড থেকে নিষেধাজ্ঞা 


ইসলামের প্রথম যুগে লোকজন জাহেলিয়াতের নিকটবর্তী সময়ে অবস্থান করায় 
কবর যিয়ারত নিষিদ্ধ হওয়ার নির্দেশই বলবৎ ছিল, যাতে তাওহীদের সুরক্ষা হয় 
এবং এর হেফাযত হয়। যখন ঈমান সুন্দর হয়ে উঠল, মানুষের মধ্যে তার মর্যাদা 
বৃদ্ধি পেল, হৃদয়ে তা গেঁথে গেল এবং তাওহীদের প্রমাণাদি স্পষ্ট হল ও শির্কের 


* সুনান তিরমিযী (হাদীস নং ২১৮০) 


৫৮ 


ন নিরসন হল, তখন কবর যিয়ারতের লক্ষ্য সুনির্দিষ্ট করে এবং এর উদ্দেশ্য 
বর্ণনা করে শরীয়তে এর বৈধতার নির্দেশ এল । 


ইবনুল হুসাইব রাদিয়াল্লাছু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ৪ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 

CRY 501 By of ati” 
আমি তোমাদেরকে কবর যিয়ারত থেকে নিষেধ করেছিলাম । অতঃপর (এখন) 
রা তা যিয়ারত কর” । এ হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন” । 
যাব হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 


Chl SY wy 5 ull 1995 


ক, 


"তোমরা কবর যিয়ারত কর। কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়”২। 


আবু সা‘ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
ইহি ওয়া সাল্লাম বলেছেন $ 


bye Wd OB W353 78) 503 SF oSk fi” 
“আমি তোমাদেরকে কবর যিয়ারত থেকে নিষেধ করেছিলাম । তোমরা তা 
কর; কেননা তাতে শিক্ষনীয় বিষয় রয়েছে”"। 


আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
ওয়া সাল্লাম বলেছেন 8 


Gl addy BL GF WE y33 NI D8 5D) or oh Cas) 
Ee - FIRS 51 FAS 


* সহীহ মুসলিম (হাদীস নং ৯৭৭) 
২ সহীহ মুসলিম (হাদীস নং ৯৭৫) 
* মুসনাদ আহমাদ (৩/৩৮), মুস্তাদরাক হাকিম (১/৫৩১) 


৫৯ 


“আমি তোমাদেরকে কবর যিয়ারত থেকে নিষেধ করেছিলাম । জেনে রাখ, 
তোমরা তা যিয়ারত করতে পার; কেননা তা অন্তরকে নরম করে, চোখে অশ্রু 
প্রবাহিত করে এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয় । আর তোমরা ‘হুজবর’ তথা 


নিষিদ্ধ কথা (কবরের পাশে) বলো না” । 


উদ্দেশ্যে বের হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে 
(কবরবাসীদের জন্য দো‘আ) শেখাতেন। তখন তাদের কেউ বলত ৪ 


SY dl SUS OL UY Goold Cmn lt G2 UT al SEE ALN 
Lda SI W dr If 0g 
“‘আপনাদের প্রতি সালাম, হে কবরবাসী মু’মিন মুসলমান! আমরাও আল্লাহর 
ইচ্ছায় অবশ্যই আপনাদের সাথে মিলিত হব। আল্লাহর কাছে আমাদের এবং 

আপনাদের জন্য নিরাপত্তা কামনা করছি’ । হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন* ৷ 


এ সকল হাদীস এবং এগুলোর অর্থে আরো যে সব হাদীস এসেছে, সবই এ 
প্রমাণ বহন করছে যে, কবর যিয়ারত নিষিদ্ধ থাকার পর তা আবার বৈধ করা হয় 
দু'টি মহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ৪ 


প্রথম £ঃ আখিরাত, মৃত্যু ও পরীক্ষাকে স্মরণ করে দুনিয়ায় ত্যাগী জীবন যাপন 
এবং কবরবাসীদের দ্বারা শিক্ষা গ্রহণ, যা ব্যক্তির ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়, 
তার প্রত্যয়কে আরো বলীয়ান করে এবং আল্লাহর সাথে তার সম্পর্ককে মহীয়ান 
করে তোলে। আর তার থেকে আল্লাহ-বিষুখতা ও গাফলতি অপসৃত হয়ে যায় ৷ 


দ্বিতীয় 8 মৃত ব্যক্তিদের জন্য দো‘আ, তাদের উপর রহমত পাঠ, তাদের 
মাগফিরাত কামনা ও আল্লাহর কাছে তাদের ক্ষমা প্রাপ্তির প্রার্থনার মাধ্যমে তাদের 
উপকার সাধন । 


এটাই দলীল দ্বারা প্রমাণিত হয়েছে। এতদ্ব্যতীত অন্য কিছু যদি কেউ দাবী 
করে, তবে তাকে দলীল ও প্রমাণ পেশ করতে হবে। 


* মুস্তাদরাক হাকিম (১/৫৩২) 
২ সহীহ মুসলিম (হাদীস নং ৯৭৫) 


ওহীদকে হেফাযত ও সংরক্ষণ করার জন্য কবর ও কবর যিয়ারতের সাথে 
বেশ কিছু বিষয় থেকে নিষেধাজ্ঞার কথা সুন্নায় এসেছে । প্রত্যেক মুসলিম 
“উচিত তা জানা, যেন সে বাতিল থেকে নিরাপদ এবং ভ্রষ্টতা থেকে মুক্ত 
পারে। সে সবের মধ্যে রয়েছে ৪ 


কবর যিয়ারতের সময় 'হুজ্র’ (তথা নিষিদ্ধ উক্তি করা) থেকে নিষেধাজ্ঞাঃ 


কটু আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী £ “আর তোমরা 
তথা নিষিদ্ধ কথা (কবরের পাশে) বলো না” উল্লেখ করা হয়েছে। ‘ছুজ্র' 
শরীয়তে নিষিদ্ধ প্রত্যেক ব্যাপারকে বুঝানো হয়েছে। এর পুরোভাগেই রয়েছে ৪ 
দেরকে আহ্বান করে, আল্লাহর পরিবর্তে তাদের কাছে প্রার্থনা করে, তাদের 
বিপদে উদ্ধারের আবেদন জানিয়ে এবং তাদের কাছে সাহায্য ও অকল্যাণ 
মুক্তি কামনা করার মাধ্যমে আল্লাহর সাথে শরীক করা। এসবই স্পষ্ট শির্ক 
প্রকাশ্য কুফ্র। এ থেকে স্পষ্টভাবে বাধা দিয়ে, নিষেধ করে এবং এ কাজে লিপ্ত 
ক্তুকে লানত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনেক হাদীস 
যস্ত হয়েছে। সহীহ মুসলিমে জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে 
, তিনি বলেন £ঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়া সাল্লামকে তার 
Iুর পীচ দিন আগে বলতে শুনেছি, 


els edo egies 535 yd IPS PSS ON 2 0) fy 
“সাবধান! তোমাদের পূর্ববর্তীগণ নিজ নিজ নবী ও সৎকর্মপরায়ন ব্যক্তিবর্গের 
কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল । সাবধান! তোমরা কবরকে মসজিদ বানিয়ো 
না। আমি তোমাদেরকে তা থেকে নিষেধ করছি” । 

অতএব মৃতদেরকে আহ্বান করা, তাদের কাছে প্রয়োজন পূরণের প্রার্থনা করা 
_ এবং তাদের উদ্দেশ্যে কোন ইবাদাত নিবেদন করা হবে বড় শির্ক । আর কবরের 
' কাছে অবস্থান করা, সেখানে দো‘আ কবুল হওয়ার জন্য চেষ্টা সাধনা করা এবং 


' অনুরূপভাবে যে সকল মসজিদে কবর রয়েছে সেখানে নামায আদায়ও নিকৃষ্ট 
বেদ‘আতের অন্তর্ভুক্ত ৷ 


* সহীহ মুসলিম (হাদীস নং ৫৩২) 


৬» 


সহীহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে রোগ থেকে আর (সুস্থ হয়ে) উঠতে পারেননি, 
সে রোগাবস্থায় বলেছেন ৪ i 
Ciel tis pb 1 sadly 55g! IED 
“আল্লাহ ইয়াহুদী ও নাসারাদেরকে লানত করুন। তারা তাদের নবীদের 
কবরসমূহকে মসজিদ বানিয়ে নিয়েছে” ৷ 
২. কবরের কাছে যবেহ করা ৪ 
যদি তা কবরবাসীদের নৈকট্য অর্জনের জন্য হয়ে থাকে, যেন তারা ব্যক্তির 
প্রয়োজন পূর্ণ করে, তবে তা হবে বড় শির্ক । আর যদি অন্য উদ্দেশ্যে হয়ে থাকে, 
তবে তা এমন ভয়াবহ বেদ‘আতেরই অন্তর্গত, যা শির্কের সবচেয়ে বড় মাধ্যম । 
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 
CNY dF J) 
“ইসলামে (কবরের পাশে) কোন যবেহ নেই” । আবদুর রাষ্যাক বলেন ৪ 
‘লোকেরা কবরের কাছে গাভী কিংবা বকরী যবেহ করত’*। 
৩, 8, ৫, ৬, ৭. কবরকে কবরের বাইরের ভূমির চেয়ে বেশী উচ্চ করা, কবরকে 
বাঁধানো, কবরের উপর লেখা, কবরের উপর সৌধ তৈরী, কবরের উপর বসা ৪ 


এ সবই সে সব বেদ‘আতের অন্তর্গত, যদ্বারা ইয়াহুদী ও নাসারারা পথভ্রষ্ট 
হয়েছে। এগুলো ছিলো শির্কের সবচেয়ে বড় মাধ্যম ৷ জাবের রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত, তিনি বলেন $ 


Of ads 55 Of dale UAE Of BN aan Of BE di dr) mt) 
ale SL If ale 5 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরকে বাধাই করতে, কবরের 


» সহীহ বুখারী (হাদীস নং ১৩৩০), সহীহ মুসলিম (হাদীস নং ৫৩১) 
২ সুনান আবু দাউদ (হাদীস নং ৩২২২) 


৬২ 


বসতে, কবরের উপর সৌধ তৈরী করতে, কবরকে বাড়িয়ে উঁচু করতে এবং 
উপর লিখতে নিষেধ করেছেন’ । মুসলিম, আবু দাউদ ও হাকিম হাদীসটি 


কবরের দিকে ফিরে ও কবরের কাছে নামায পড়া ৪ 

বাবু মারসাদ আলগানাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
মকে বলতে শুনেছি ৪ 

CE LEY ond YY lat J 
‘কবরের দিকে ফিরে তোমরা নামায পড়ো না এবং কবরের উপর উপবেশন 
| না” । মুসলিম হাদীসটি বৰ্ণনা করেছেন । 

না সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন £৪ রাসুলুল্লাহ 
ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 

Ald y Bll Y। des WS (258 
“জমিনের পুরোটাই মসজিদ, শুধু কবরস্থান ও গোসলখানা ছাড়া” । আবু দাউদ 


WY EE ENTE EEE একটি বেদ‘আত ৷ পূর্বোল্লেখিত 
আয়েশার হাদীসে বলা হয়েছেঃ “আল্লাহ ইয়াহুদী ও নাসারাদেরকে লানত করুন। 


"১০. কবরকে উৎসবের স্থানরূপে গ্রহণ করা ৪ 
“এটি এমন একটি বেদ‘আত যার সম্পর্কে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে, এর ক্ষতির 


সহীহ মুসলিম (হাদীস নং ৯৭০), সুনান আবু দাউদ (হাদীস নং ৩২২৫) ও (হাদীস নং 
৩২২৬), মুস্তাদরাক হাকিম (১/৫২৫) 
২ সহীহ মুসলিম (হাদীস নং ৯৭২) 
* সুনান আৰু দাউদ (হাদীস নং ৪৯২), সুনান তিরমিযী (হাদীস নং ৩১৭) হাকিম একে সহীহ 
বলেছেন এবং যাহাবী তার সাথে একমত হয়েছেন। 


৬৩ 


ভযাবহতার কারণে । আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ৪ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


& 83 MEL Es Bas 2 £ Hl AME 
gl had oS R23 45 oS ya (RE Jy US E35 1d YD 
« hl CW শ৬ 
“আমার কবরকে উৎসবের বস্তু” বানিয়ো না, আর তোমাদের ঘরকে কবরে 
পরিণত করো না। যেখানেই থাকবে, আমার উপর দরূদ প্রেরণ করবে। কেননা 
তোমাদের দরূদ আমার কাছে পৌছে” । আবু দাউদ ও আহমাদ হাদীসটি বর্ণনা 
করেছেন* । 
১১. কবরের উদ্দেশ্যে সফর করা ৪ 


এটি একটি নিষিদ্ধ বিষয়। কেননা তা শির্কের একটি মাধ্যম । আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


BE dad deny BUF dnd IE Cd BR GY YL do LS YD 
Cg ABN! Mees 


“পতনটি মসজিদ ছাড়া আর কোথাও (সাওয়াবের নিয়তে) সফর করা যাবেনা ৪ 
মসজিদুল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদ ও 


মসজিদুল আকসা” ৷ বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন” । 


* ঈদ বা উৎসব হল যা বারবার ফিরে আসে, যেমন ঈদুল ফিতর ও ঈদুল আযহা । অতএব কোন 
মানুষ সালাম দেয়ার উদ্দেশ্যে যদি প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর 
বারবার যিয়ারত করতে থাকে, তাহলে সে যেন কবরকে ঈদ বানিয়ে নিল । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম এ থেকেই নিষেধ করেছেন এবং মুসলমানকে তার উপর দরূদ ও সালাম 
পেশ করার নির্দেশ দিয়েছেন, যেখানেই সে থাকুক না কেন; কেননা আল্লাহর একদল 
বিচরণশীল ফেরেশতা রয়েছেন যারা রাসূলকে সালাম পৌছিয়ে দেন। এটা এ দ্বীন সহজ 
হওয়ার একটি দিক; কেননা প্রত্যেক মুসলমানের পক্ষে মদীনা আগমন সম্ভব নয় । 

২ সুনান আৰু দাউদ (হাদীস নং ২০৪২), মুসনাদ আহমাদ (২/৩৬৭) 

* সহীহ বুখারী (হাদীস নং ১১৮৯), সহীহ মুসলিম (হাদীস নং ১৩৯৭) 


৬৪ 


A AAS LN A 


~~ 


ষষ্ঠ বিষয় £ তাওয়াসসুল (অসীলা ধরা) 


তা ৪ অভিধানে তাওয়াস্সুল শব্দটি £),০ (অসীলা) থেকে গৃহীত ৷ আর 
; 9 এবং 4, ৮১ উভয়ের অর্থই কাছাকাছি । অতএব তাওয়াস্সুল হল উদ্দিষ্ট 
পৌছা এবং তা বাস্তবায়নের চেষ্টা করা । 


র শরীয়তে তাওয়াস্সুলের অর্থ হল - আল্লাহ যা বৈধ করেছেন তা পালন 
এবং যা থেকে নিষেধ করেছেন তা পরিত্যাগ করে আল্লাহর সম্তষ্টি লাভ করা 
ত পৌছা। 


খ. কুরআন কারীমে অসীলার অর্থ ৪ 
শব্দটি কুরআন কারীমে দু'টি স্থানে এসেছে ৪ 
১. আল্লাহ তা‘আলার বাণী ৪ 


i GB Bales sn A AG BUGS IACSSIEN ¥ 
(Yo :3a5Ul ছু GALS 2 eff 


“হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর, তীর নৈকট্য অন্বেষণ কর এবং 
র পথে জিহাদ কর, যেন তোমরা সফলকাম হতে পার” । [সূরা আল-মায়িদাহ ৪ 


২. আল্লাহ তা'আলার বাণী ৪ 


নিলা পাঞ্চটি লিলল (লালা ০392 PAOLA wr Wid Blader sisnds 4 দ 
Ll G2 3 CR SH A ENB DORR THLLHGS } 
ovine § BEEK IIS) 
- “তারা যাদেরকে আহ্বান করে ওরাই তো তাদের প্রতিপালকের নৈকট্য অন্বেষণ 
"করে যে, তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে এবং তার দয়া প্রত্যাশা করে 
_ ও তীর শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই আপনার প্রতিপালকের শাস্তি ভয়াবহ” । [সূরা 
- আল-ইসরা ৪ ৫৭] 


i 
॥__ _ আয়াতদ্বয়ে অসীলার অর্থ হলঃ আল্লাহকে সন্তুষ্টকারী কাজের মাধ্যমে আল্লাহর 


৬৫ 


নৈকট্য অৰ্জন । হাফেয ইবনে কাসীর রাহেমাহুল্লাহ প্রথম আয়াতের তাফসীরে 
বলেন £ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে, অসীলার অর্থ 
নৈকট্য । অনুরূপ তিনি মুজাহিদ, আবু ওয়ায়িল, হাসান বসরী, আবদুল্লাহ ইবনে 
কাসীর, সুদ্দী, ইবনে যায়েদ ও আরো একাধিক ব্যক্তি হতে বর্ণনা করেন’ । 

আর সম্মানিত সাহাবী আবদুল্লাহ ইবনে মাস‘উদ রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় 
আয়াতটি অবতীর্ণ হওয়ার প্রসংঙ্গ বর্ণনা করেন, যা এর অর্থ স্পষ্ট করে তোলে। 
তিনি বলেছেন ৪ ‘আয়াতটি আরবদের কিছুসংখ্যক লোকের ব্যাপারে নাখিল হয়েছে, 
যারা কিছুসংখ্যক জ্বিনের উপাসনা করত । অতপর ভ্রিনেরা ইসলাম গ্রহণ করল, 
অথচ তাদের উপাসনাকারী মানুষেরা তা টেরই পেল না’*। 

এটা স্পষ্ট যে, অসীলা দ্বারা সে সৎকর্ম ও মহান ইবাদাত বুঝানো হয়েছে, যদ্বারা 
আল্লাহ তা'আলার নৈকট্য অর্জন করা যায়। এজন্যই আল্লাহ বলেছেন ৪ 

ৰ 9954533 3 অৰ্থাৎ তারা চায় আল্লাহর নৈকট্য অর্জনের সেই সব 
সৎকর্ম, যদ্বারা তারা আল্লাহর নৈকট্য লাভ করবে এবং তার সন্তুষ্টি অর্জন করবে। 

গ. তাওয়াস্সুলের প্রকারভেদ ৪ 

তাওয়াস্সুল দু’ প্রকার ৪ শরীয়তসম্মত তাওয়াস্সুল ও নিষিদ্ধ তাওয়াস্সুল । 

১. শরীয়তসম্মত তাওয়াস্সুল £ তা হল শরীয়ত অনুমোদিত বিশুদ্ধ অসীলা দ্বারা 
আল্লাহর নৈকট্য অর্জন। আর তা জানার সঠিক পন্থা হল কুরআন ও সুন্নার দিকে 
প্রত্যাবর্তন এবং অসীলা সম্পর্কে এতদুভয়ে যা কিছু এসেছে সেগুলো জেনে নেয়া । 
অতএব যে বিষয়ে কুরআন ও সুন্নায় এ দলীল থাকবে যে, তা শরীয়ত অনুমোদিত, 


তাহলে তাই হবে শরীয়তসম্মত তাওয়াস্সুল। আর এতদ্ব্যতীত অন্য সব 
তাওয়াস্সুল নিষিদ্ধ । 


শরীয়তসম্মত তাওয়াস্সুলের অধীনে তিন প্রকার তাওয়াস্সুল রয়েছে ৪ 
প্রথম ৪ আল্লাহর সুন্দর নামসমূহের কোন একটি নাম অথবা তার মহান 
গুণাবলীর কোন একটি গুণ দ্বারা আল্লাহ তা'আলার নৈকট্য অর্জন ৷ যেমন মুসলিম 


> তাফসীর ইবনে কাসীর (২/৫০) 
২ সহীহ মুসলিম (হাদীস নং ৩০৩০), সহীহ বুখারী (হাদীস নং ৪৭১৪) 


৬৬ 


তার দো‘আয় বলবে ৪ sl fi hb OE Ds #4 
হে আল্লাহ! আপনি যে পরম করুণাময় ও দয়ালু সে অসীলা দিয়ে আমি 
।'র কাছে আমাকে সুস্থতা দানের প্রার্থনা করছি। অথবা বলবে ৪ 
53 J 75 et J ৩০১ 5৩৮ =, অর্থাৎ ‘আপনার করুণা যা 
দৃতে ব্যপ্ত হয়েছে, তার অসীলায় আমি আপনার কাছে প্রার্থনা করছি, যেন 
ক্ষমা করে দেন এবং দয়া করেন’, ইত্যাদি । 


প্রকার তাওয়াস্সুল শরীয়তসম্মত হওয়ার দলীল হল আল্লাহ তা'আলার বাণী ৪ 


(Acie 4 CEI FAINLBIAS ¥ 
র আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সে সব 
ডাক” ৷ [সূরা আল-আ'‘রাফ ৪ ১৮০] 


য় £ সে সকল সৎ কর্ম দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, যা বান্দা 
করে থাকে যেমন এরকম বলা যে, Ally ED isi) Ss glk ahh 
"51 ১,০) অৰ্থাৎ ‘হে আল্লাহ! আপনার প্রতি আমার ঈমান, আপনার জন্য 
মার ভালবাসা ও আমা কর্তৃক আপনার রাসূলের অনুসরণের অসীলায় আমায় 
মা করুন’ ৷ অথবা বলবে $৪ ale dl lo ies LD of DL 3! ll 
05 ৩০ 5] 4-১ অৰ্থাৎ ‘হে আল্লাহ! আপনার নবী মুহাম্মাদ 
ল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আমার ভালবাসা এবং তার প্রতি আমার 
র অসীলায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যেন আমায় বিপদমুক্ত করেন’ । 
বা দো‘আকারী ব্যক্তি মর্যাদাসম্পন্ন একটি সৎ কাজের উল্লেখ করবে যা সে 
রছে, তারপর এর অসীলা দিয়ে সে স্বীয় প্রভুর কাছে নৈকট্য লাভের দো'আ 


বে। যেমনটি ঘটেছে তিন গুহাবাসীর কাহিনীতে, একটু পরেই যার বর্ণনা আসছে। 


এ প্রকার তাওয়াস্‌সুল শরীয়ত অনুমোদিত হওয়ার দলীল হল ঃ আল্লাহ 
তা'আলার বাণী ৪ 


Caine IE GK EGC EES 70 PEE | 3 


[OAS 


“যারা বলে, REE SHE a OR 
আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা 
করুন” । [সূরা আলে-ইমরান £ ১৬] 


৬৭ 


এবং আল্লাহ তা'আলার বাণী ৪ 
(oY: as J $ GealALSL Oras NE EB EH Ee 


“হে আমাদের প্রতিপালক! আপনি যা অবতীর্ণ করেছেন তার প্রতি আমরা ঈমান 
এনেছি এবং রাসুলের অনুসরণ করেছি । সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের 
অন্তর্ভুক্ত করে নিন” । [সূরা আলে-ইমরান ৪ ৫৩] 


আর এ বিষয়ের দলীলের মধ্যে রয়েছে তিন গুহাবাসীর কাহিনীও, যা আবদুল্লাহ 
ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। তিনি বলেন ৪ আমি রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, “তোমাদের পূর্ববর্তী জাতির তিন 
ব্যক্তি পথ চলছিল । ইত্যবসরে বৃষ্টি নামল । ফলে তারা একটি গুহায় আশ্রয় নিল । 

তঃপর তাদের উপর গুহার মুখ বন্ধ হয়ে গেল । তাদের একজন অন্যদের বলল, 
না। তোমাদের প্রত্যেক ব্যক্তির উচিত এমন কিছু দ্বারা দো‘আ করা, যে সম্পর্কে 
সে জানে যে, তাতে সে সততা রক্ষা করেছে। তখন তাদের একজন বলল, হে 
আল্লাহ! যদি আপনি অবগত থাকেন যে, আমার একজন কর্মচারী ছিল। সে এক 


‘ফারাক’” পরিমাণ ধানের বিনিময়ে আমার কাজ করেছিল। অতঃপর ধান আমার 


কাছে রেখে কাজ ছেড়ে সে চলে যায় । আর আমি তার সে এক ফারাক ধান বপন 
করি। এরপর অবস্থা এমন হল যে, আমি তা দ্বারা একটি গাভী খরিদ করি। এরপর 
সে আমার কাছে তার মজুরী চাইতে আসলে আমি বললাম, এ গাভীটি নিয়ে যাও । 
সে বলল, আমি তো তোমার কাছে কেবল এক ফারাক ধানই প্রাপ্য । আমি তাকে 
বললাম, তুমি গাভীটি নিয়ে যাওঃ; কেননা তা তোমার এক ফারাক ধান থেকেই 
এসেছে। এরপর সে তা নিয়ে গেল । যদি আপনি জেনে থাকেন যে, আমি তা 
আপনার ভয়ে করেছি, তাহলে আমাদের আপনি মুক্ত করুন । এতে পাথরটি তাদের 


উপর থেকে কিছুটা সরে গেল*। অপর আরেক ব্যক্তি বলল ৪ হে আল্লাহ! যদি 


আপনি জেনে থাকেন যে, আমার বাবা-মা ছিলো খুবই বৃদ্ধ । আমি তাদের জন্য 
প্রতি রাত আমার বকরীর দুধ নিয়ে আসতাম । একরাতে তাদের জন্য দুধ নিয়ে 


* ইবনুল আসীর বলেন ঃ ‘ফারাক’ হল একটি পরিমাপ পাত্র। 
২ পাথরটি কিছুদূর সরল, কিন্তু তারা বের হতে পারল না। যেমনটি সালেমের হাদীসে বর্ণিত 
হয়েছে। 


৬৮ 


ত দেরী করে ফেললাম । আমি এমন সময়ে এলাম যে, তারা ঘুমিয়ে পড়েছে। 
ক আমার পরিবার পরিজন ক্ষুধায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার বাবা- 
না করা পর্যন্ত আমি তাদেরকে পান করাতাম না। আমি তাদেরকে জাগাতে 
না। আবার তাদের ছেড়ে যাওয়াও পছন্দ হল না। কেননা এতে তারা পান 
বঞ্চিত হবেন। এভাবে ফজর উদয় হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে 
৷ আপনার যদি জানা থাকে যে, আমি তা আপনার ভয়ে করেছি, তাহলে 
র মুক্ত করুন। এরপর তাদের উপর থেকে পাথর এতটুকু সরে গেল যে, 
আকাশ দেখতে পেল । অপর আরেক ব্যক্তি বলল, হে আল্লাহ! যদি আপনি 
থাকেন যে, আমার এক চাচাত বোন ছিল, যে ছিলো আমার সবচেয়ে প্রিয় 
৷ আমি তাকে (আমার বাসনা চরিতার্থ করার জন্য) ফুসলিয়ে ছিলাম কিন্তু 
দিনার তাকে এনে না দেয়া পর্যন্ত সে রাজী হল না। এরপর উক্ত দিনারের 
ন বের হয়ে আমি তা যোগাড় করতে সমর্থ হলাম । তার কাছে এসে তাকে তা 
করলে সে আমার কাছে তার নিজেকে সমর্পণ করল । এরপর যখন আমি 
র দু'পায়ের মাঝখানে উপবেশন করলাম। সে বলল, আল্লাহকে ভয় কর এবং 
ধকার ছাড়া আংটি ভেঙ্গো না (অর্থাৎ শরীয়তসম্মত অধিকার ছাড়া আমার 
রিত্ব নষ্ট করো না)। অতঃপর আমি উঠে গেলাম এবং একশত দিনার ছেড়ে 
৷ যদি আপনি জেনে থাকেন যে, আমি তা আপনার ভয়েই করেছি, তবে 
র মুক্ত করুন। এরপর আল্লাহ তাদেরকে মুক্ত করলেন” বুখারী এটি বর্ণনা 
| 


তৃতীয় £ এমন সং ব্যক্তির দো‘আর অসীলায় আল্লাহর নৈকট্য অর্জন, যার 
"আ কবুলের আশা করা যায়। যেমন এমন ব্যক্তির কাছে কোন মুসলমানের 
ওয়া, যার মধ্যে সততা, তাকওয়া ও আল্লাহর আনুগত্যের হেফাযত লক্ষ্য করা 

এবং তার জন্য আল্লাহর কাছে দো‘আর আবেদন করা যাতে বিপদ থেকে মুক্তি 
ঘটে ও তার বিষয়টি সহজ হয়ে যায় । 


শরীয়তে এ প্রকার অনুমোদিত হওয়ার দলীল হল ৪ সাহাবাগণ রাদিয়াল্লাহু 
আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ব্যাপক ও নির্দিষ্ট সকল 
প্রকার দোআ করার আবেদন জানাতেন। 


সহীহ বুখারী ও মুসলিমে আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহুর হাদীসে রয়েছেঃ 


bed 


সহীহ বুখারী (হাদীস নং ৩৪৬৫) 


৬৯ 


ALS dl Jays rl ory OS oh op Maakl py J2 ey 0 
Cabily A Sx dl dey b UB SG HE di day fil che 
Lal gl US ws BE BY dyn) SUE Ad BEG fd) 
lous 2 Sl S Sb Bly Yt JE CE ll il ll 
Lt CALS IU 13 Jy Cnt 0 Ce 089 an beg bh Vy eB N) 
Bly UG ool & pl slat Claw 3 LB ppt fn Hoi 4) 
J pag — LA daadl dB UL EUS 2 dr) f° Em ili fy be 
al cls dl dy) b UWS IG lial — ht 50H di 
JOS at BE Bi dg) SB IT Sad BEG jd Calais 
zi oabay BIN JET BEL sls ll ble 3) bdr gl) 
pl il EIS lph JE mill d it ke) bil UU 
(921 3:08 U3 Js 


‘এক ব্যক্তি জুমার দিন মিম্বরমুখী দরজা দিয়ে (মসজিদে) প্রবেশ করল । 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। 
লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দাড়িয়ে বলল, হে 
রাসুলুল্লাহ! গবাদি পশু ধ্বংস হয়ে গেছে এবং সকল পথ রুদ্ধ হয়ে গেছে। আল্লাহর 
কাছে দো'আ করুন, যেন তিনি আমাদের জন্য বৃষ্টি অবতরণ করেন’ । আনাস 
বলেন ৪ অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হস্তদ্বয় উঠিয়ে বললেন ৪ 
“হে আল্লাহ! আমাদের পানি দিন, হে আল্লাহ! আমাদের পানি দিন” । আনাস 
বা কোন কিছুই দেখিনি। আমাদের মধ্যে ও সেলা’ পাহাড়ের মধ্যে কোন ঘর-বাড়ী 
ছিলো না । তিনি বললেন ঃ এরপর সেলা‘ পাহাড়ের পেছন থেকে ঢালের মত 
একখন্ড মেঘের উদয় হল । মেঘটি আকাশের মাঝ বরাবর এসে ছড়িয়ে পড়ল। 
তারপর বৃষ্টি হল। তিনি বললেন ঃ আল্লাহর কসম, আমরা ছয়দিন সূর্য দেখিনি। 
পরবর্তী জুমা'র দিন এঁ দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


৭০ 


ওয়া সাল্লাম দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে লোক তীর সামনে এসে বলল ৪ 
! সম্পদ ধ্বংস হয়ে গেছে, সকল পথ বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে 
করুন যেন তিনি বৃষ্টি বন্ধ করেন। আনাস বলেন ৪ অতঃপর রাসূলুল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম হস্তদ্বয় উত্তোলন করে বললেন, “হে আল্লাহ! 
র চারপাশে বৃষ্টি দিন, আমাদের উপর নয়। হে আল্লাহ! টিলা, পাহাড়, উঁচু 
ও গাছ-পালা উৎপন্নের স্থানে বৃষ্টি দিন। আনাস বলেন ৪ অতঃপর বৃষ্টি বন্ধ 
গেল। আর আমরা বের হয়ে রৌদ্রে চলাফেরা করলাম ৷ শুরাইক বলেন ৪ 
[মি আনাসকে জিজ্ঞাসা করলাম £ এ কি সেই প্রথম ব্যক্তি? তিনি বললেন ৪ঃ আমি 


&) 3 03k II OIF I 0B zs Y MLA UES) Ss 
ll (ee Sf 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন উল্লেখ করলেন যে, তীর উম্মাতের 
ধ্য সত্তর হাজার বিনা হিসাবে ও বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে এবং 
বললেন যে, “তারা সে সব লোক যারা ঝাড়ফুক চায় না, লোহা পুড়ে দেহে দাগ 
দেয় না, কোন কিছুকে কুলক্ষণ মনে করে না এবং আপন রবের উপর ভরসা 
রাখে” । তখন উকাশা ইবনে মিহসান দাড়িয়ে বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর 
কাছে দো‘আ করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বললেন ৪ 
এ বিষয়ে আরো রয়েছে সেই হাদীস যাতে নবী সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম 
ওয়াইস আল-ক্বারনীর কথা উল্লেখ করেছেন এবং বলেছেনঃ 


#2 or oa feo “ৰ 
CSS Aszind Of 0 Sl) 


* সহীহ বুখারী (হাদীস নং ১০১৩), সহীহ মুসলিম (হাদীস নং ৮৯৭) 
২ সহীহ বুখারী (হাদীস নং ৫৭০৫), সহীহ মুসলিম (হাদীস নং ২১৮) 


oo 

< 
Co 
EE 


৭১ 


“তার কাছে চাও, যেন সে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে” । 


এ প্রকার তাওয়াস্সুল শুধু এঁ ব্যক্তির জীবদ্দশায়ই হতে পারে, যার কাছে 
দোআ চাওয়া হয়। তবে তার মৃত্যুর পর এটা জায়েয নেই; কেননা (মৃত্যুর পর) 
তার কোন আমল নেই । 


২. নিষিদ্ধ তাওয়াস্সুল ৪ তা হল - যে বিষয়টি শরীয়তে অসীলা হিসাবে সাব্যস্ত 
হয়নি, তা দ্বারা আল্লাহ তা'আলার নৈকট্য অর্জন । এটি কয়েক প্রকার, যার কোন 
কোনটি অন্যটি থেকে অধিক বিপজ্জনক ৷ তম্মধ্যে রয়েছে ৪ 


* মৃত ও অনুপস্থিত ব্যক্তিদেরকে আহ্বান করার মাধ্যমে, তাদের দ্বারা 
পরিত্রাণের আবেদন এবং তাদের কাছে অভাব মোচন, বিপদ থেকে মুক্তিদান 
প্রভৃতি প্রার্থনা করার মাধ্যমে আল্লাহ তা'আলার নৈকট্য অর্জন। এটা শির্কে 
আকবার বা বড় শির্ক যা মুসলিম মিল্লাত থেকে বের করে দেয় । 


৪ কবর ও মাযারের পাশে ইবাদাত পালন ও আল্লাহকে ডাকা, কবরের উপর 
সৌধ তৈরী করা এবং কবরে প্রদীপ ও গেলাফ দেয়া প্রভৃতির মাধ্যমে আল্লাহর 
নৈকট্য অর্জন। এটা ছোট শির্কের অন্তর্ভুক্ত, যা তাওহীদ পরিপূর্ণ হওয়ার অন্তরায় 
এবং বড় শির্কের দিকে পৌছিয়ে দেয়ার মাধ্যম ৷ 


৪ নবীগণ ও সৎকর্মপরায়ণ ব্যক্তিবর্গের সম্মান এবং আল্লাহর কাছে তাদের মান 
ও মর্যাদার অসীলায় আল্লাহর নৈকট্য অর্জন। এটা হারাম । বরং তা নবআবিষ্কৃত 
বেদ‘আতের অন্তর্ভুক্ত । কেননা তা এমনই তাওয়াস্সুল যা আল্লাহ বৈধ করেননি 
এবং এর অনুমতিও দেননি। আল্লাহ তা'আলা বলেন ৪ (০৭:০০ € ৩34৯ 
অর্থাৎ আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন? [সূরা ইউনুস £ ৫৯] আর 
এজন্যও যে, সৎ ব্যক্তিবর্গের সম্মান ও আল্লাহর কাছে তাদের মর্যাদা শুধু তাদেরই 
উপকার করবে । যেমন আল্লাহ তা'আলা বলেছেন $ 


an) $ FTSIINLASTS ¥ 
“আর মানুষ তা-ই পায়, যা সে করে” । [সূরা আন-নাজম ঃ ৩৯] 


এজন্যই এ ধরনের অসীলা অবলম্বন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও 
তীর সাহাবীদের যুগে পরিচিত ছিল না। ওলামাদের একাধিক ব্যক্তি এ তাওয়াস্সুল 
থেকে নিষেধ করা ও তা হারাম হওয়ার কথা স্পষ্টভাবে বলেছেন। 


৭২ 


আবু হানীফা রাহেমানহুল্লাহ বলেন ৪ ‘দো‘আকারী এ কথা বলা মাকরূহ যে, আমি 
পনার কাছে অমুক ব্যক্তির যে হক্ব রয়েছে কিংবা আপনার অলীগণ ও 
[লগণের যে হক্ব রয়েছে কিংবা বায়তুল্লাহ আলহারাম (কা'বা শরীফ) ও 
1‘আরুল হারামের যে হক্ব রয়েছে তার অসীলায় প্রার্থনা করছি’ ৷ 


ঘ. তাওয়াস্সুলের ক্ষেত্রে উথথাপিত সংশয় ও তার অপনোদন ৪ 


যারা আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের বিরোধী, তারা তাওয়াস্সুলের ব্যাপারে 
নু সংশয় ও প্ৰশ্ন উত্থাপন করে, যাতে তারা সেগুলো দ্বারা তাদের ভুল বক্তব্যকে 
শালী করতে পারে এবং সাধারণ মুসলমানদেরকে তাদের মতের বিশুদ্ধতা 
ণে ভুল ধারণায় নিপতিত করতে পারে। এ সকল লোকদের সংশয়গুলো দু'টো 
য় থেকে মুক্ত নয় ৪ 


প্রথম ৪ সেগুলো দুর্বল কিংবা বানোয়াট হাদীস, যদ্ধারা তারা তাদের মতের 
ক্ষে দলীল পেশ করে। এগুলো বিশুদ্ধ নয়, আবার সাব্যস্তও নয় - এটা জানার 
ধ্যমে এগুলোকে অপনোদন করা যায়। তম্মধ্যে রয়েছে ৪ 


১. হাদীসঃ “তোমরা আমার মর্যাদা দ্বারা অসীলা অবলম্বন কর; কেননা আল্লাহর 
ছ আমার মর্যাদা মহান” । অথবা “যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, তখন 
মর্যাদার অসীলায় প্রার্থনা করবে; কেননা আল্লাহর কাছে আমার মর্যাদা 
৷ এটি একটি বাতিল হাদীস, যা ওলামাদের কেউই বর্ণনা করেননি এবং 
র কোন গ্রস্থেও তা নেই । 


মাধ্যমে উদ্ধার হওয়ার আবেদন কর” । ওলামাদের EOE 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অন্যায়ভাবে আরোপিত একটি মিথ্যা 


৩. হাদীস £ “যদি তোমাদের কেউ একটি পাথর সম্পর্কে সুধারণা রাখে, তাহলে 
পাথরটি তার উপকার করবে” । এটি দ্বীন ইসলাম বিরোধী একটি বাতিল হাদীস, 
যা কোন মুশরিক ব্যক্তি রচনা করেছে। 


8. হাদীস ৪ “যখন আদম ভুল করলেন, বললেন ৪ হে রব! আমি মুহাম্মাদের 
আঁবিকাযর'অনীরায় জহা জরা করার জন আপনর কাছে রা কয। 
আল্লাহ বললেন £ হে আদম! তুমি মুহাম্মাদের পরিচয় পেলে কিভাবে, অথচ তাকে 


৭৩ 


আমি এখনো সৃষ্টি করিনি? তিনি বললেন $ হে রব! আপনি যখন নিজ হাতে 
আমাকে সৃষ্টি করলেন এবং আমার মধ্যে আপনার রূহ থেকে ফুঁ দিয়ে দিলেন, 
আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ্‌ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল । এতে আমার 
জানা হল যে, আপনি আপনার নামের পাশে আপনার কাছে সৃষ্টির প্রিয়তম ব্যক্তি 
ছাড়া অন্য কাউকে সংযোজন করেননি। আল্লাহ বললেন £ আমি তোমাকে ক্ষমা 
করে দিলাম । মুহাম্মাদ যদি না হত, তাহলে আমি তোমাকে সৃষ্টিই করতাম না” । 
এটি এমনই একটি বাতিল হাদীস যার কোন অস্তিতূই নেই । অনুরূপ আরেকটি 
(বাতিল) হাদীস হল ঃ “যদি আপনি না হতেন, তাহলে আমি জগতসমূহ সৃষ্টিই 
করতাম না” । 

এ ধরনের মিথ্যা হাদীসসমূহ এবং বাতিল মিশ্রিত বিভিন্নমুখী বর্ণনা দ্বারা দলীল 
পেশ করা ও দ্বীনী ব্যাপারে এগুলোর উপর নির্ভর করা তো দূরের কথা, বরং কোন 
মুসলিমের জন্য এগুলোর দিকে তাকানোই জায়েয নেই। 


দ্বিতীয় £ সেই সব বিশুদ্ধ হাদীসসমূহ যা নবী সাল্মান্াহু আলাইহি ওয়া সাল্লাম 
থেকে সাব্যস্ত হয়েছে। এরা সেগুলোকে সঠিকভাবে উপলদ্ধি করে না। সেগুলোর 
উদ্দিষ্ট অর্থ ও তাৎপর্য থেকে তারা সেগুলোকে বিকৃত করে দেয়৷ তম্মধ্যে রয়েছে $ 


১. বিশুদ্ধ হাদীসে এসেছে ৪ 
lll as cp lll smal jar 3) ON ds Slot 2 as Of 
3 rn DL) Fags bs id Ci SL fogs ES Geli dB 


(0 Ir) IL :uB Lill 


“লোকেরা দুর্ভিক্ষে পড়লে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আব্বাস ইবনে 
আবদুল মুত্তালিবের মাধ্যমে এন্তেস্কা তথা বৃষ্টির দো'আ করাতেন। তিনি বলতেন $ 
হে আল্লাহ! আমরা আমাদের নবীর মাধ্যমে আপনার কাছে অসীলা করতাম, ফলে 
আপনি আমাদেরকে বৃষ্টি দান করতেন। এখন আমরা আমাদের নবীর চাচার 
মাধ্যমে আপনার কাছে অসীলা অবলম্বন করছি। সুতরাং আমাদেরকে বৃষ্টি দান 


১ সিলুসলাতুল আহাদীস আদ-দাঈফা ওয়াল মাওদুআ’ , আলবানী, ১/৮৮, হাদীস নং ২৫ 


৭8 


2 A AH oo 2 


’। বর্ণনাকারী বলেন ঃ ‘ফলে তাদেরকে বৃষ্টি দেয়া হত’ । 


হাদীস থেকে তারা বুঝেছে যে, উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তা'আলার 
[ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মান ও মর্যাদার অসীলা দিয়ে দো‘আ করেছিলেন 
বং তার কথার মর্ম হল ৪ ‘আমরা আমাদের নবীর মাধ্যমে [অর্থাৎ নবীর মর্যাদার 
সীলায়] আপনার কাছে অসীলা করতাম, ফলে আপনি আমাদেরকে বৃষ্টি দান 
ক্ররতেন। এখন আমরা আমাদের নবীর চাচার মাধ্যমে [অর্থাৎ চাচার মর্যাদার 
সীলায়] আপনার নিকট অসীলা করছি’ । 


“সন্দেহ নেই এতে হাদীসটিকে ভুল বুঝা হয়েছে এবং এমন দূরবর্তী অর্থে 
য়োগ করা হয়েছে, বক্তব্যের পূর্বাপর বিষয় যে অর্থের স্বপক্ষে কোন প্রমাণ পেশ 
করছে না, কাছ থেকেও নয় এবং দূর থেকেও নয়; কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি 
য়া সাল্লামের ব্যক্তিসত্তা কিংবা মর্যাদার অসীলা করার ব্যাপারটি সাহাবাদের কাছে 
রিচিত ছিলো না। তারা শুধু তার জীবদ্দশায় তার দো'আর অসীলা করতেন, 
যেমন ইতিপূর্বে এ ধরণের অর্থে কিছু কথা বলা হয়েছে। আর “আমরা আমাদের 
নবীর চাচার মাধ্যমে আপনার নিকট অসীলা করছি” এ কথা দ্বারা উমর রাদিয়াল্লাহু 
আনহু তার ব্যক্তিসত্তা কিংবা মর্যাদা বুঝাননি। বরং তিনি শুধু তার দো‘আই 
বুঝিয়েছেন । যদি ব্যক্তিসত্তা কিংবা মর্যাদার অসীলা করা সাহাবাদের কাছে পরিচিত 
থাকত, তাহলে উমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসীলা করা বাদ 
দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অসীলা অবলম্বনের প্রতি অগ্রসর হতেন না। বরং 
সাহাবারাও তখন তাকে এ কথাই বলতেন যে, কিভাবে আমরা আব্বাসের মত 
ব্যক্তির অসীলা করব, আর সৃষ্টির সর্বোত্তম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের অসীলা করা থেকে সরে যাব? যখন সাহাবাদের কেউই সে কথা বললেন 
না, আর এ কথা সবার জানা যে, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের জীবদ্দশায়ই তার দো‘আর অসীলা করেছিলেন এবং তার মৃত্যুর পর তিনি 
ভিন্ন অন্যের দো‘আর অসীলা করেছিলেন, তখন এটাও জানা হল যে, সাহাবাদের 
কাছে ব্যক্তির দো‘আর অসীলা করাই শুধু বৈধ ছিল, তার সত্তার অসীলা নয়। 


এদ্বারা স্পষ্ট হয়ে গেল যে, হাদীসটিতে সে পক্ষে কোন দলীল নেই, যে 
ব্যক্তিসত্তা কিংবা মর্যাদার অসীলা করা জায়েয বলে থাকে । 


২. উসমান ইবনে হুনাইফের হাদীস ৪ 


* সহীহ বুখারী (হাদীস নং ১০১০) 


৭৫ 


শত ERRATA RAAT 


Cas 0L:d8 cde of dl E31: BE a3 sf ral py ৮) 0 
YT | sab UB 4836 UG El ps 0 me Ch Ol Sf 
a2 Sim LY de ply SILL BED sled 1 gray 09 p03 ceed 
(G aid rl id 2B ol Gr dD I ALTGS se 
‘এক অন্ধ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, 
আমার জন্য আল্লাহর কাছে দো'আ করুন, যেন আমাকে তিনি সুস্থ করে দেন। 
তিনি বললেন, তুমি যদি চাও তাহলে দো'আ করব । আর যদি চাও তো সবর 
করতে পার এবং এটাই তোমার জন্য অধিক কল্যাণকর । সে বলল, আপনি দো'আ 
করুন’ । উসমান বলেনঃ ‘তিনি তাকে সুন্দরভাবে অযু করে এ দো‘আটি দিয়ে 
দো‘আ করতে বললেন ৪ হে আল্লাহ! আপনার নবী মুহাম্মাদ যিনি দয়ার নবী, তার 
দ্বারা আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং আপনার দিকে ফিরছি। আমি 


আপনার মাধ্যমে আমার রবের দিকে আমার এ প্রয়োজনে মনোনিবেশ করছি, যেন 
তা পূরণ হয়। হে আল্লাহ! তাকে আমার ব্যাপারে শাফা'আতকারী বানিয়ে দিন'। 


হাদীসটি তিরমিধী ও আহমাদ বর্ণনা করেছেন । বায়হাকী বলেন, এর সনদ শুদ্ধ" । 


এ হাদীস থেকে তারা এটাই বুঝেছে যে, এদ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম কিংবা অন্য কোন সতলোকের মর্যাদার অসীলা করা জায়েয হওয়ার 
ব্যাপারটি প্রমাণিত হয়। অথচ হাদীসে এমন কিছু নেই, যা সে কথার পক্ষে সাক্ষ্য 
দেয়। কেননা অন্ধ ব্যক্তি নবী সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তার জন্য 
দো‘আ করার আবেদন করেছিল, যাতে আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। 

তঃপর নবী সাল্লাল্াহ আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “তুমি চাইলে সবর 
করতে পার, আর যদি চাও তো আমি দো‘আ করতে পারি” । সে বলল, দো'আ 
করুন । এছাড়া হাদীসে ব্যবহৃত অন্য সকল কথা থেকে এটা স্পষ্ট যে, তা ছিলো 
নৰী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের দো'আর অসীলা, তীর ব্যক্তিসত্তা কিংবা 
মর্যাদার অসীলা নয়। এজন্যই উলামাগণ এ হাদীসটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামের মু‘জেযা এবং তীর মাকবুল দো'আর অন্তর্গত বলে উল্লেখ করে 
থাকেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দো‘আর বরকতে আল্লাহ 


১ সুনান তিরমিযী (হাদীস নং ৩৫৭৮), মুসনাদ আহমাদ (8/১৩৮) 


৭৬ 


বর্তমানে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পর এ 
অসীলা করা সম্ভব নয়। কেননা মৃত্যুর পর কারো জন্য নবী সাল্লাল্লাহু 
ওয়া সাল্লামের দো'আ করা অসম্ভব । যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 


id ole jlo Blo SD op YY alas geil LLYN Ls 1) 

«dd ew tle YU; sf 
‘মানুষ যখন মারা যায়, তিনটি ক্ষেত্র ছাড়া তার আমল বন্ধ হয়ে যায়। সেগুলো 
৪ সাদাকায়ে জারিয়া, সে ইলম যদ্ধারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তানের 


|" ” | মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন । 
দো'আ সে সৎকর্মসমূহের অন্তর্গত যা মৃত্যুর দ্বারা বন্ধ হয়ে যায় । 


সর্বোপরি এসব লোকেরা যত কিছুই পেশ করছে, তাতে তাদের কোনই প্রমাণ 
৷ হয় সেসব দলীল বিশুদ্ধ নয় এ কারণে, অথবা এ কারণে যে, তারা যে মত 
পাষণ করছে, সে মতের পক্ষে এসব দলীল অর্থ প্রদান করেনা । 


সপ্তম বিষয় ৪ বাড়াবাড়ি 


ক. সংজ্ঞা 8 অভিধানে ৪ বা বাড়াবাড়ি হল - সীমাতিক্রম করা । যেমন, যতটুকু 
হকদার তার চেয়েও বেশী কোন কিছুর প্রশংসায় কিংবা নিন্দায় অতিরঞ্জন করা । 
আর শরীয়তের পরিভাষায় ৫ বা বাড়াবাড়ি হল - আল্লাহ্‌ তার বান্দাদের জন্য 


শরীয়তের যে সীমা নির্ধারণ করেছেন তা অতিক্রম করা, চাই তা আকীদার ক্ষেত্রে 
হোক কিংবা ইবাদাতের ক্ষেত্রে । 


খ. হুকুম ৪ এর হুকুম হল তা হারাম । কেননা বাড়াবাড়ি থেকে নিষেধ ও সতর্ক 


Zt ——্ I = — —_ —- ——_ + 


* দালায়েলুন নুবুওয়াহ, বায়হাকী, (৬/১৬৭) 
২ সহীহ মুসলিম (হাদীস নং ১৬৩১) 


৭৭ 


করার ব্যাপারে এবং যারা বাড়াবাড়ি করে, দুনিয়া ও আখিরাতে তাদের মন্দ 
পরিণতির বর্ণনায় বহু দলীল এসেছে । আল্লাহ তা'আলা বলেন ৪ 


Ov: dy & INS AT BSI NL OBES INO } 
“হে আহলে কিতাবগণ! স্বীয় দ্বীনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো নী ও 
আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত কিছু বলো না” । [সূরা আন-নিসা ৪ ১৭১] 
0% GS GSAT FED UES GIN TLNG ¥ 
(YY: sxU EES De I o eS S35 Co 
“বলুন, হে আহলে কিতাবগণ! তোমরা তোমাদের দ্বীন সম্বন্ধে অন্যায় বাড়াবাড়ি 
করো না। আর যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে ও অনেককে পথভ্রষ্ট করেছে 


এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না” । [সূরা 
আল-মায়িদাহ ৪ ৭৭] 


ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত ৪ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
Cond d JB SLB ON I CUR IG py 5dr 
“তোমরা বাড়াবাড়ি পরিত্যাগ কর। কেননা তোমাদের পূর্বে যারা ছিল, তারা 


দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গেছে” । আহমাদ ও হাকিম হাদীসটি বর্ণনা 
করেন। আর হাকিম একে সহীহ বলেছেন এবং যাহাবী তার সাথে একমত হয়েছেন” । 


ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেছেন $ 
COU Rashi Gla) 
“বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক” । তিনি তা তিনবার বলেছেন । মুসলিম হাদীসটি 
বৰ্ণনা করেছেন" । | 


* মুসনাদ (১/৩৪৭), মুস্তাদরাক (১/৬৩৮) 
২ সহীহ মুসলিম (হাদীস নং ২৬৭০) 


৭৮ 


: ওয়া সাল্লাম বলেছেন ৪ 


+১3 dl ds UL ep onl ef Sha) Sl LS Syd JD 


“তোমরা আমার বাড়িয়ে প্রশং করো না, যেভাবে নাসারাগণ মারইয়াম পুত্র 
নার ব্যাপারে করেছিল; কেননা আমি শুধু আল্লাহর বান্দা ও তীর রাসূল” । বুখারী 


বর্ণনা করেছেন” । 


এ হাদীস দ্বারা যা বোঝানো উদ্দেশ্য, তা হল ঃ ‘তোমরা আমার প্রশংসা করে 
তে বাড়াবাড়ি করো না, যেভাবে ‘ঈসার ব্যাপারে নাসারাগণ বাড়াবাড়ি করে তার 
ও ইলাহ্‌ হওয়ার দাবী করেছিল। বরং আমি তো শুধু আল্লাহরই বান্দা । অতএব 
মাকে সেভাবেই বর্ণনা কর, যেভাবে আমার রব আমার বর্ণনা দিয়েছেন। আর 
আমাকে) আল্লাহর বান্দা ও তীর রাসূল বলে অভিহিত কর’ কিন্তু পথভ্রষ্টরা 
ধুমাত্র তীর নির্দেশের বিরোধিতা এবং তার নিষেধের লংঘনই শুধু করতে চেয়েছে 
Ce 


ফ, বিপদ থেকে মুক্তিদান, রোগ থেকে আরোগ্যদান প্রভৃতি সে সব বস্তু প্রার্থনা 
করছে, যা একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট, যার কোন শরীক নেই । এসব কিছুই 
দ্বীনের মধ্যে বাড়াবাড়ির নামান্তর । 


» সহীহ বুখারী (হাদীস নং ৩৪৪৫) 


৭৯ 


চতুৰ্থ পরিচ্ছেদ 
শির্ক, কুফর ও এদু’টির প্রকারভেদ 


এতে রয়েছে অনেকগুলো বিষয় 


সন্দেহ নেই, মুসলমান যদি শির্ক ও কুফ্‌র, এগুলোর কার্যকারণ, উপায়- 
উপকরণ এবং প্রকারসমূহ জানতে পারে, তবে তাতে বিরাট উপকার রয়েছে, যদি 
এসব অনিষ্ট থেকে মুক্ত থাকার জন্য এবং এসব বিপদ থেকে উদ্ধার পাওয়ার 
ইচ্ছায় সে এ সম্পর্কিত জ্ঞান লাভ করে থাকে। সত্যের পথ জেনে নেয়া আল্লাহ 
পছন্দ করেন, যেন সে পথকে ভালবেসে সে পথে চলা যায়। আর বাতিলের 
পথসমূহ জেনে নেয়াও আল্লাহ পছন্দ করেন, যেন সে পথকে খৃণা করে সে পথ 
থেকে সরে থাকা যায় । 


কল্যাণকে বাস্তবায়নের জন্য কল্যাণের পথ জেনে নেয়া যেমন একজন 
মুসলমানের জন্য কাম্য, তেমনি অনিষ্টের পথসমূহ থেকে সতর্ক থাকার জন্য 
সেগুলো জেনে নেয়াও তার জন্য কাম্য । এজন্য সহীহ বুখারী ও মুসলিমে হুযাইফা 
ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা থেকে সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন ৪ “মানুষ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত । আর 
অনিষ্ট আমাকে পেয়ে বসবে এ ভয়ে তাকে আমি অনিষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করতাম” । 


উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন $ ‘যে ব্যক্তি জাহেলিয়াত সম্পর্কে 
জ্ঞান রাখে না, সে ইসলামের মধ্যে প্রতিপালিত হলে ইসলামের রশি একটি একটি 
করে ছিড়ে যাবে’ । 

কুরআন কারীম সে সকল আয়াতে ভরপুর যা শির্ক ও কুফরের বর্ণনা দিয়েছে, 
শির্ক ও কুফরে লিপ্ত হওয়া থেকে সতর্ক করে দিয়েছে এবং দুনিয়া ও আখিরাতে 
এতদুভয়ের মন্দ পরিণামের উপর প্রমাণ বহন করছে। বরং এটা কুরআন কারীম ও 
পবিত্ৰ সুন্নার একটা মহান উদ্দেশ্য । যেমন আল্লাহ তাআলা বলেছেন ৪ 


3 35492 Hs Lai) uhh [22 
(00:১ ছু EEA ANTS Fee TON OEE ¥ 
“এভাবে আমরা আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি ; আর যেন এতে 


» সহীহ বুখারী (হাদীস নং ৭০৮৪), সহীহ মুসলিম (হাদীস নং ১৮৪৭) 


[ধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়” । [সূরা আল-আন'‘আম ৪৫৫] 
[চে এদিকের সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা হল । 


প্রথম বিষয় ৪ শির্ক 


5: সৃংজ্ঞা 8 অভিধানে শির্কের অর্থ হল দু'টো বস্তুর মধ্যে সমতা বিধান করা । 
আর শরীয়তে এর দু'টো অর্থ রয়েছে ঃ ব্যাপক অর্থ ও বিশেষ অর্থ । 


‘ ব্যাপক অৰ্থ ৪ মহান আল্লাহর যে সব বৈশিষ্ট্য রয়েছে, সেসবের কোন কিছুতে 
লল্রাকে তীর সাথে সমান করে দেয়া । এ অর্থের অধীনে রয়েছে তিনটি প্রকার ৪ 


প্রভুত্বের বৈশিষ্ট্যের অন্তর্গত। অথবা সেসব বৈশিষ্ট্যের কোন কিছু গায়রুল্লার 
সম্পর্কিত করা (অর্থাৎ সে বৈশিষ্ট্যগুলো গায়রুল্লার আছে এমনটি বলা) । 
সৃষ্টিকরা, রিযিক দান, অস্তিত্ব প্রদান, মৃত্যু দান করা, বিশ্বজগতের পরিচালনা 
৷ আল্লাহ তা'আলা বলেনঃ 


(7:55) LEGS TAIT NIASISIY ADE DIC 

' “আল্লাহ ব্যতীত কি কোন স্ৰষ্টা আছে, যে তোমাদেরকে আসমান ও যমীন হতে 
বঁযিক দান করে? তিনি ব্যতীত কোন হব ইলাহ্‌ নেই । সুতরাং কিভাবে তোমরা 
ফিরে যাচ্ছ? [সূরা ফাতির ৪ ৩] 

‘দ্বিতীয় ৪ আল্লাহর নামসমূহ ও গুণাবলীর ক্ষেত্রে শির্ক করা। আর তা হল 
গায়রুল্লাকে এসবের কোন কিছুতে আল্লাহর সমান বলে নির্ধারণ করা। আল্লাহ 
তা'আলা বলেন ৪ 


“কোন কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বপ্নষ্টা”। [সূরা আশ-শূরা ৪১১] 


তৃতীয় £ উলুহিয়্যাহ তথা ইবাদাতের ক্ষেত্রে শির্ক করা। আর তা হল 
' গায়রুল্লাকে এমন কিছুতে আল্লাহর সমান বলে নির্ধারণ করা, যা আল্লাহর ইলাহ্‌ 
হওয়ার বৈশিষ্ট্যের অন্তর্গত । যেমন সালাত, সিয়াম, দোআ, বিপদাপদ থেকে 


৮১৯ 


উদ্ধারের প্রার্থনা, যবেহ করা, মানত করা ইত্যাদি । 
আল্লাহ তা'আলা বলেন $ 


5233 3 


C0787 LS ESIGL ah BCH } 
“মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ 
করে এবং আল্লাহকে ভালবাসার ন্যায় তাদেরকে ভালবাসে” । [সূরা আল-বাকারাহ $ 
১৬৫] 


২. বিশেষ অর্থ £ঃ আর তা হল আল্লাহর জন্য একজন সমকক্ষ স্থির করে তাকে 
এমনভাবে আহ্বান করা যেভাবে আল্লাহকে আহ্বান করা হয়, তার কাছে 
এমনভাবে শাফা‘আত চাওয়া যেভাবে আল্লাহর কাছে চাওয়া হয়, তার কাছে 
এমনভাবে আশা করা যেভাবে আল্লাহর কাছে আশা করা হয়, তাকে এমনভাবে 
ভালবাসা যেভাবে আল্লাহকে ভালবাসা হয়। কুরআন ও সুন্নায় ‘শির্ক’ শব্দ ব্যবহৃত 
হলে এ অর্থই সর্বপ্রথম মনে উদিত হয়। 

খু. শির্কের নিন্দা জ্ঞাপন এবং এর ভয়াবহতা বর্ণনার উপর দলীল-প্রমাণাদি ৪ 


শির্কের নিন্দা জ্ঞাপন, তা থেকে সতর্ককরণ এবং মুশরিকদের উপর দুনিয়া ও 
আখিরাতে শির্কের বিপদ ও মন্দ পরিণাম সম্পর্কে কুরআন ও সুন্নার দলীলসমূহ 
বিভিন্নভাবে প্রমাণ পেশ করছে। 


১. আল্লাহ তাআলা জানিয়েছেন যে, শির্ক হচ্ছে সেই পাপ যা তিনি মৃত্যুর পূর্বে 
তা থেকে তাওবা করা ছাড়া কোনমতেই ক্ষমা করবেন না । তিনি বলেন ৪ 


(As) $ে IES 252% Oe HES BIE) ¥ 
পনশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না । এতদ্ব্যতীত অন্যান্য 
অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন” । [সূরা আন-নিসা ৪ ৪৮] 
২. আল্লাহ শির্ককে সবচেয়ে বড় যুলুম বলে অভিহিত করেছেন। তিনি বলেন ৪ 
(\Y:0La) ছু SEEING ¥ 
“রশ্য়ই শির্ক বড় যুলুম” । [সূরা লুকমান ৪ ১৩] 
৩. আল্লাহ আরো জানিয়েছেন যে, শির্ক আমলসমূহকে নষ্ট করে দেয় । তিনি বলেনঃ 


৮২ 


EE SEA LM fp GSTS SIGHS } 

cen & Gerais 

মাপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি নিশ্চয়ই ওহী পাঠানো হয়েছে যে, 

শির্ক করলে অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের 
হয়ে যাবেন” । [সূরা আয-যুমার ৪ ৬৫]! 


৪. আল্লাহ আরো বর্ণনা করেছেন যে, শির্ক করার মধ্যে রয়েছে বিশ্বজগতের প্রভু 
হর প্রতি ক্ৰটি আরোপ এবং তীর সাথে অন্যের সমতা বিধান । তিনি বলেন ৪ 


KIDS w+ ISSIR + CAE LSE Y 


(AA- ATs ill) 
“তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর শপথ ! আমরা তো স্পষ্ট 
ল্রান্তিতেই ছিলাম, যখন আমরা তোমাদেরকে জগতসমূহের প্রতিপালকের 


মুকক্ষ গণ্য করতাম” । [সূরা আশ-শু'আরা ৪ ৯৬-৯৮]! 
:৫. তিনি আরো জানিয়েছেন যে, যে ব্যক্তি শির্ক অবস্থায় মারা যায়, সে সর্বদা 
র আগুনে অবস্থান করবে । তিনি বলেন ৪ 

4 TICS BLISS GALI HLL ¥ 


a we od dled 


(YY:545U) 


করবেন এবং তার আবাস হবে জাহান্নাম । আর যালিমদের জন্য কোন সাহায্যকারী 
নেই” । [সূরা আল-মায়িদাহ ৪ ৭২| 

এগুলো ছাড়াও রয়েছে আরো বহু প্রকার দলীল । কুরআন কারীমে সেসবের 
সংখ্যা অনেক । 


গ. শির্কে নিপতিত হওয়ার কারণ ৫ 


বনী আদমের মধ্যে শির্ক সংঘটিত হওয়ার মূল কারণ সৎ ও মহান ব্যক্তিদের 
ব্যাপারে বাড়াবাড়ি এবং তাদের প্রশংসা, স্ততিবর্ণনা ও গুণকীর্তনে সীমাতিক্রম 
করা । আল্লাহ তা'আলা বলেন $ 


৮৩ 


¥ 15455 6345 E359 SL YS 1G SSSI HY GSINGS 
ovis NSIC ISLANDS; 
“আর তারা বলেছিল, ‘তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের 
উপাস্যদেরকে, পরিত্যাগ করো না ওয়াদ্‌, সুওয়া‘, ইয়াগুছ, ইয়াউ’ক ও নাস্রকে’ । 
এরা অনেককে বিভ্রান্ত করেছে। আর যালিমদেরকে বিভ্রান্তি ব্যতীত আর কিছুই 
বৃদ্ধি করো না” । [সূরা নূহ ৪ ২৩-২৪] 
এগুলো হল নূহ আলাইহিস সালামের জাতির সৎ লোকদের নাম। যখন তারা 
মারা গেল, লোকেরা তাদের আকৃতিতে মূর্তি তৈরী করল এবং তাদের নামে 
সেগুলোর নাম রাখল । উদ্দেশ্য ছিলো তাদেরকে সম্মান করা, তাদের স্মৃতিকে 


অমর করে রাখা এবং তাদের মর্যাদাকে স্মরণ রাখা । এমন করে শেষ পর্যন্ত তারা 
সেসব ব্যক্তিবর্গের ইবাদাতে লিপ্ত হল । 


একথার পক্ষে সাক্ষ্য প্রদান করছে সে বর্ণনাটি, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু 
আনহুমা থেকে করা হয়েছে। তিনি বলেন ৪ ‘নুহের জাতির মধ্যে যে মূর্তিসমূহ 
ছিল, তা এরপর আরবদের মধ্যেও ছড়িয়ে পড়ে৷ ওয়াদ্দ ছিলো দাওমাতুল জান্দাল 
নামক স্থানে কালব গোত্রের । আর সুওয়া’ ছিলো হুযাইল গোত্রের এবং ইয়াগুস 
ছিলো মুরাদ গোত্রের, অতঃপর সাবার নিকটস্থ জাওফ নামক স্থানে বনী গাতীফের । 
আর ইয়াউক ছিলো হামাদান গোত্রের এবং নাসর ছিলো হিমইয়ার গোত্রের আলে 
যিল কিলা‘-এর । এসবই ছিলো নূহের জাতির সৎ লোকদের নাম । তারা যখন মারা 
গেল, শয়তান তাদের জাতির কাছে এ নির্দেশ পাঠাল যে, তারা যে সব স্থানে 
বসতেন সেখানে তোমরা মূর্তি স্থাপন কর এবং তাদের নামে সেগুলোর নামকরণ 
কর। অতঃপর তারা তাই করল । তবে তখনো সেগুলোর উপাসনা করা হত না। 


এরপর যখন (মূর্তিনির্মাণকারী) এসব লোকেরা ধ্বংস হয়ে গেল এবং জ্ঞান” রহিত 
হল, তখনই সে সব মূর্তির উপাসনা শুরু হল’*। 


ইবনে জারীর ত্বাবারী আল্লাহ তা'আলার বাণী ৪ € S512 3 
এর ব্যাখ্যাকালে মুহাম্মাদ ইবনে ক্বায়েস থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ 


* অর্থাৎ সে সব ছবির সাথে সংশ্লিষ্ট বিশেষ জ্ঞান৷ 
২ সহীহ বুখারী (হাদীস নং ৪৯২০) 


৮৪ 


| বনী আদমের কতিপয় সৎ ব্যক্তি ছিল । তাদের ছিলো অনেক অনুসারী, যারা 
র অনুসরণ করত । তারা মারা গেলে তাদের অনুসরণকারী সঙ্গীরা বলল, যদি 
বা তাদের ছবি বানিয়ে নেই, তাহলে যখনই আমরা তাদেরকে স্মরণ করব, তা 
তে আমাদের আগ্রহ আরো বৃদ্ধি করবে। এরপর তারা সে সব লোকের ছবি 
করল । অতঃপর তারা যখন মারা গেল এবং অন্য লোকেরা (তাদের স্থানে) 
‘ইবলিস তাদেরকে প্ররোচিত করে বলল, ওরা তো তাদের উপাসনাই করত 


তাদের অসীলা দিয়ে বৃষ্টি পেত । ফলে এরা তাদের উপাসনা করল’ । এরা 


সেগুলোর প্রতি মনোনিবেশ করে বসা । 


প্রত্যেক যুগে ও প্রত্যেক স্থানে উপরোক্ত দুটি বিষয়ই হচ্ছে শির্কের সবচেয়ে বড় 
ঘ. শির্কের প্রকারভেদ £ 

“শির্ক দু'ভাগে বিভক্ত ৪ বড় শির্ক ও ছোট শির্ক 

১. বড় শির্ক ৪ আল্লাহর সাথে এমন একজন সমকক্ষ গ্রহণ করা, আল্লাহর 


ব্যাপারে এমন নির্দেশ দেয়া হবে না যাতে সে মারা যাবে এবং জাহান্নামের 
- আযাবও তার থেকেত্রাস করা হবে না। 


বড় শির্কের প্রকারভেদ ৪ বড় শির্ক চার ভাগে বিভক্ত ৪ 
*দো‘আর শির্ক ৪ কেননা দো'আ সবচেয়ে বড় ইবাদাতের অন্তর্ভুক্ত । বরং তা 


ইবাদাতের মুল যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 5১) ৯ ৷) 


* তাফসীর ত্বাবারী (১২/২৫৪) 


৮৫ 


অর্থাৎ দো‘আই ইবাদাত । আহমাদ ও তিরমিযী হাদিসটি বর্ণনা করেছেন এবং 
তিরমিযী বলেছেন, এটি হাসান-সহীহ হাদীস’ । আল্লাহ তাআলা বলেন $ 


BEILTIG CF 2 OLE IGLS পঃ AVS) LG Es Ee BIE IGS 


(1:3) & Gi BG 


ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশতঃ আমার ইবাদাত হতে বিমুখ হয়, 
তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে” । [সূরা গাফির ৪ ৬০] 


যখন এটা সাব্যস্ত হল যে, দো'আ ইবাদাত, অতএব গায়রুল্লাহ তথা আল্লাহ্‌ 

ছাড়া অন্যের জন্য তা নিবেদন করা শির্ক । সুতরাং যে ব্যক্তি কোন নবী, ফিরিশ্তা, 

অলী, কবর কিংবা পাথর প্রভৃতি সৃষ্টজগতের কোন কিছুকে আহ্বান করবে, সে হবে 
LO MA ER BA A 

ABN Es Se LUAU ORS ISAGINMAN AL PGLA 

()\V:৩ 5) Bl 

“যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহ্‌কে ডাকে, এ বিষয়ে তার নিকট কোন 


প্রমাণ নেই, তার হিসাব তো তার প্রতিপালকের নিকটই আছে । নিশ্চয়ই কাফিরগণ 
সফলকাম হবে না” । [সূরা আল-মু'মিনুন £ ১১৭] 


দো'আ যে ইবাদাত এবং এর কোন কিছু আল্লাহ ছাড়া অন্যের জন্য পালন করা 
শির্ক, এ ব্যাপারে আরো যে সব দলীল আছে, তম্মধ্যে রয়েছে আল্লাহর বাণী ৪ 


SIE না ইৰ 23 ANd 234 ALIS SA SEAS 3 9 SI BEGG ¥ 
(10:5 Sadly 


“তারা যখন নৌযানে আরোহণ করে, তখন বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে 
আল্লাহকে ডাকে । অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন, তখন 
তারা শির্কে লিপ্ত হয়” । [সূরা আল-“আন্কাবৃত ৪ ৬৫] 


’ মুসনাদ আহমাদ (৪/২৬৭), সুনান তিরমিযী (হাদীস নং ২৯৬৯) 


৮৬ 


হ তা'আলা এসব মুশরিকদের সম্পর্কে এ সংবাদই দিয়েছেন যে, তারা 
স্বাচ্ছন্দাবস্থায় আল্লাহর সাথে শির্ক করে এবং বিপদে আপদে আল্লাহর প্রতি 
হয়ে যায়। সুতরাং এঁ ব্যক্তিদের অবস্থা কি হবে, যারা স্বচ্ছন্দ ও দুঃখ-কষ্ট 
আল্লাহর সাথে শরীক করে থাকে? এ থেকে আমরা আল্লাহর কাছে 


, ইচ্ছা ও সংকল্পের ক্ষেত্রে শির্ক £ঃ আর তা হল - স্বীয় আমল দ্বারা 
5 মুনাফিকদের মত দুনিয়া কিংবা লোকদেখানো অথবা জনশ্রুতি অর্জনের 
রিপূর্ণ ইচ্ছা পোষণ করা এবং আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতে মুক্তির 
5 করা । এমন যে করবে সে হবে বড় শির্কে লিপ্ত মুশরিক ৷ আল্লাহ তা'আলা 


OGLRES Cs 2 Cs LIVELASIEE, DESMAN LGC 
EASE LO GAS LE IAI TBO IANS 
(\1-\০:১5) 
“যে কেউ পার্থিব জীবন ও এর শোভা কামনা করে, দুনিয়াতে আমরা তাদের 
র পূর্ণফল দান করি এবং এখানে তাদেরকে কম দেয়া হবে না। তাদের জন্য 
মাখিৰ জাহান্নামের আগুন ব্যতীত অন্য কিছুই নেই এবং তারা দুনিয়াতে যা 
করেছে তা নষ্ট হবে। আর তারা যে আমল করে তা নিরর্থক” । [সূরা হুদ ৪ ১৫-১৬] 
এ প্রকার শির্ক খুবই সুক্ষ্ম এবং অত্যন্ত বিপজ্জনক । 

- * আনুগত্যের ক্ষেত্রে শির্ক £ আল্লাহ যা হারাম করেছেন তা হালাল সাব্যস্ত করার 
ক্ষেত্রে কিংবা আল্লাহ যা হালাল করেছেন তা হারাম সাব্যস্ত করার ক্ষেত্রে যে ব্যক্তি 
সৃষ্টির আনুগত্য করে এবং অন্তর দিয়ে তা বিশ্বাস করে, অর্থাৎ সে তাদের জন্য 
হালাল ও হারাম সাব্যস্ত করার বৈধতা প্রদান করে এবং সে ক্ষেত্রে সে তার নিজের 
ও অন্যের জন্য উক্ত বিধানের আনুগত্যের অনুমতিও দান করে, যদিও সে জানে 
' যে, এটা ইসলাম বিরোধী ৷ অতএব সে আল্লাহ ব্যতীত তাদেরকে রব হিসাবে গ্রহণ 
' করল এবং আল্লাহর সাথে বড় ধরনের শির্ক করল । আল্লাহ তা'আলা বলেন $ 


SL GR ACM BS CLT SBSS ASAE } 
4 mt GE SLLAIAI IT EWEN 

(Y\:ay) 
৮৭ 


“তারা আল্লাহ ব্যতীত তাদের পাদ্রীগণকে এবং সংসার বিরাগীগণকে তাদের 
প্রভুরূপে গ্রহণ করেছে এবং মারইয়াম পুত্র মাসীহকেও। অথচ এক ইলাহের ইবাদাত 
করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল । তিনি ব্যতীত আর কোন প্রকৃত ইলাহ্‌ নেই । 
তারা যাকে শরীক করে তা হতে তিনি কত পবিত্র!” [সূরা আত-তাওবাহ ঃ ৩১] 


আয়াতটির যে তাফসীর করার মধ্যে কোন সমস্যা নেই, তা হল ৪ আল্লাহর 
নাফরমানি করার ক্ষেত্রে (তথা আল্লাহর হুকুম পরিবর্তনে) ওলামা ও বান্দাদের 
আনুগত্য করা। তাদের কাছে দো'আ করা নয়। এ আয়াতের অনুরূপ তাফসীরই 
নবী সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম করেছিলেন, যখন ‘আদী ইবনে হাতেম তাকে 
প্রশ্ন করেছিলো ও বলেছিল, আমরা তাদের ইবাদাত করি না তো? তখন নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন যে, তাদের ইবাদাত হল আল্লাহর 
নাফরমানি (তথা আল্লাহর হুকুম পরিবর্তন) এর ক্ষেত্রে তাদের আনুগত্য করা । 
তিনি বললেন, “তারা কি এঁ বস্তুকে হারাম সাব্যস্ত করত না, যাকে আল্লাহ হালাল 
করেছেন, অতঃপর তোমরাও তাকে হারাম সাব্যস্ত করতে এবং তারা কি এঁ বস্তুকে 
হালাল সাব্যস্ত করত না, যাকে আল্লাহ হারাম করেছেন, অতঃপর তোমরাও তাকে 
হালাল সাব্যস্ত করতে”? আদী বললেন, হা। তিনি বললেন, “ওটাই হল তাদের 
ইবাদাত করা” । তিরমিযী এ হাদিসটি বর্ণনা করেছেন ও হাসান বলেছেন এবং 
ত্বাবারানী মু‘জাম কাবীরে তা বর্ণনা করেছেন’ । 


৪ ভালবাসার ক্ষেত্রে শির্ক ৪ এ ভালবাসা দ্বারা বান্দার সেই ভালবাসাকে বুঝানো 
হয়েছে যা এমন সম্মান ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন এবং নিজেকে ছোট করে এমন বিনয়াবনত 
হওয়াকে অপরিহার্য করে তোলে, যা কারো জন্য সমীচিন নয় একমাত্র আল্লাহ্‌ 
ছাড়া, যার কোন শরীক নেই । বান্দা যখন এ ভালবাসা গায়রুল্লার জন্য নিবেদন 
করবে, তখন সে এ দ্বারা বড় শির্কে লিপ্ত হয়ে যাবে । এর দলীল আল্লাহর বাণী ৪ 

LE EEA STL HAST dhl 3308 HAA YI OSS Ye 

(\ 10:55 

“মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ 

করে এবং আল্লাহকে ভালবাসার ন্যায় তাদেরকে ভালবাসে । কিন্তু যারা ঈমান 


* সুনান তিরমিযী (হাদীস নং ৩০৯৫), মু‘জাম কাবীর, ত্বাবারানী (১৭/৯২) 


৮৮ 


: সামান্য রিয়া (প্রদর্শনেচ্ছা) ৪ এর দলীল হল সে হাদীস, যা ইমাম আহমাদ 
ন্যান্য আরো অনেকে নবী সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা 
ছন যে, তিনি বলেছেন ৪ “আমি তোমাদের উপর যে জিনিসটির ভয় সবচেয়ে 
র তা হল ছোট শির্ক” । সাহাবাগণ জিজ্ঞাসা করলেন £ ছোট শির্ক কি, হে 
র রাসূল? তিনি বললেন, “রিয়া (প্রদর্শনেচ্ছা), কিয়ামতের দিন আল্লাহ যখন 
তাদের আমলের প্রতিদান দান করবেন তখন বলবেন ৪ তোমরা সেই 
র কাছে যাও , দুনিয়ায় যাদেরকে তোমরা স্বীয় আমল প্রদর্শন করতে । 


তরাং দেখ, তাদের কাছে কোন প্রতিদান পাও কিনা” । 

'খ. ‘আল্লাহ এবং আপনি যা চেয়েছেন’ এমন কথা বলা । আবু দাউদ তার সুনান 
স্থে নবী সাল্লান্মাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন ৪ “তোমরা বলো না 
মাল্লাহ এবং অমুক যেমন চেয়েছে’, বরং তোমরা বলো, আল্লাহ যেমন চেয়েছেন 


তারপর অমুক যেমন চেয়েছে” । 

গ. যদি আল্লাহ এবং অমুক না থাকত’ এমন কথা বলা অথবা ‘যদি হাস না 
থাকত, তাহলে আমাদের কাছে চোর অবশ্যই আসত’ ইত্যাদি বলা । ইবনে আবু 
হাতিম স্বীয় তাফসীর গ্রস্থে আল্লাহর বাণী 8 € G3 CEL 3 


মুসনাদ আহমাদ (৫/৪২৮), আলমুনযেরী বলেন, এর সনদ ভাল । আততারগীব ওয়াততারহীব 
(১/৪৮), হাইসামী বলেন, এর বর্ণনাকারীগণ সহীহ হাদীসের বর্ণনাকারী, মাজমা' (১/১০২) 
২ সুনান আৰু দাউদ (হাদীস নং ৪৯৮০), যাহাবী মুখতাসারুল বায়হাকীতে (১/১৪০/২) বলেন, 
এর সনদ উপযুক্ত । 


৮৯ 


এর অর্থ বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করে বলেন, 
‘আয়াতে বর্ণিত ১৷১। তথা সমকক্ষসমূহ স্থির করা এমন শির্ক যা রাতের অন্ধকারে 
কালো প্রশস্ত মসৃণ পাথরের উপর দিয়ে পিপিলিকার চলার চেয়েও গোপন। আর 
তা হল - এ কথা বলা যে, ‘হে অমুক! আল্লাহর এবং তোমার জীবনের ও আমার 
জীবনের শপথ’, আর এ কথা বলাও যে, ‘যদি এর ছোট কুকুরটি না থাকত তাহলে 
চোর আমাদের কাছে আসত’, এবং ‘যদি ঘরে হাঁস না থাকত তাহলে চোর আসত’, 
আর কোন ব্যক্তি তার সঙ্গীকে একথা বলা যে, ‘আল্লাহ যা চেয়েছেন এবং আপনি 
যা চেয়েছেন’, এবং এ কথাও বলা যে, ‘যদি আল্লাহ ও অমুক না থাকত, ‘অমুককে 
তাতে রেখো না’ । এসবই হচ্ছে আল্লাহর সাথে শির্ক” । 


ছোট শির্ক ও বড় শির্কের মধ্যে পার্থক্য 


ছোট শির্ক ও বড় শির্কের মধ্যে বহু পার্থক্য রয়েছে। তম্মধ্যে গুরুত্বপূর্ণগুলো 
নিম্নরূপ ৪ 


১. বড় শির্ককারীকে আল্লাহ তা'আলা তাওবা ছাড়া কোনক্রমেই ক্ষমা করবেন 
না। কিন্তু ছোট শির্ক থাকবে আল্লাহর ইচ্ছাধীন। 


২. বড় শির্ক সমস্ত আমলকে নষ্ট করে দেয়। তবে ছোট শির্ক তার সাথে সম্পৃক্ত 
আমলকেই শুধু নষ্ট করে। 


৩. বড় শির্ক মুসলিম মিল্লাত থেকে শির্ককারীকে বের করে দেয়। কিন্তু ছোট 
শির্ক ইসলাম থেকে তাকে বের করে দেয় না। 


8. বড় শির্কে লিপ্ত ব্যক্তি চিরতরে জাহান্নামে থাকবে এবং জান্নাত হবে তার 
জন্য হারাম । আর ছোট শির্ক হচ্ছে অন্যান্য গোনাহের মতই । 

দ্বিতীয় বিষয় £ কুফ্র 

ক. সংজ্ঞা £ অভিধানে ‘কুফ্র’ আবৃত করা ও ঢেকে রাখার অর্থে ব্যবহৃত হয় । 


আর শরীয়তের পরিভাষায় কুফ্র ঈমানের বিপরীত । আর তা হল আল্লাহ এবং 
তীর রাসূলের প্রতি ঈমান না রাখা, চাই তীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হোক 
কিংবা না হোক, বরং তা যদি সন্দেহ ও সংশয় প্রসূতও হয়ে থাকে, কিংবা ঈর্ষা ও 


* তাফসীর ইবনে আবু হাতিম (১/৬২) 


৯০ 


চারবশতঃ বা রিসালাতের অনুসরণ থেকে ফিরিয়ে রাখে এমন কোন প্রবৃত্তির 
রণবশতঃ ঈমান থেকে দূরে সরে থাকার কারণেও হয়ে থাকে। 

 কুফ্রের প্রকারভেদ ৪ 

ফ্র দু' প্রকার ৪ বড় কুফ্র ও ছোট কুফ্র 

ঢ় কুফ্র হল যা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থানকে অপরিহার্য করে। আর 
কুফ্র হল যা শাস্তি পাওয়াকে অপরিহার্য করে, চিরস্থায়ীভাবে জাহান্নামে 


: মিথ্যা প্রতিপন্ন করার সাথে সম্পৃক্ত কুফ্র। আর তা হল রাসূলগণের 
[ হওয়ার বিশ্বাস পোষণ করা । অতএব তারা যা কিছু নিয়ে এসেছেন, 
5 যে ব্যক্তি তাদেরকে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে মিথ্যা সাব্যস্ত করল, সে 
করল । এর দলীল হল আল্লাহর বাণীঃ 


LEB GHEE GT FIL C HII MFI IIS ¥ 
(A: HS) ছু Yr aS J 


“যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যারোপ করে অথবা তার কাছে সত্যের আগমণ 
হলে তাকে সে মিথ্যা প্রতিপন্ন করে, তার অপেক্ষা অধিক যালিম আর কে? 
যাহ কি কাফিরদের আবাস নয়”? [সূরা আল-‘আন্কাবূত ৪ ৬৮] 


. অস্বীকার ও অহংকারের মাধ্যমে কুফ্র। এটা এভাবে হয় যে, রাসূলের 
সত্যতা এবং তিনি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছেন সে সম্পর্কে জ্ঞাত 
থাকা, কিন্তু অহংকার ও হিংসাবশতঃ তীর হুকুম না মানা এবং তীর নির্দেশ না 


EG TEAMS SIIB IAL IES } 
(VY £:5 4) 


' সকলেই সিজদা করল । সে অমান্য করল ও অহংকার করল । সুতরাং সে কাফিরদের 


৯৯ 


অন্তৰ্ভুক্ত হল” । [সূরা আল-বাকারাহ ৪ ৩৪] 


য়-সন্দেহের কুফ্র। আর তা হল রাসূলগণের সত্যতা সম্পর্কে ইতস্তত 
করা এবং দৃঢ় বিশ্বাস না রাখা। একে NTN A 
ধারণা হল একীন ও দৃঢ় বিশ্বাসের বিপরীত । 


এর দলীল আল্লাহ তা'আলার বাণী ৪ 


G5 45 5 Sf CET I ULAIDE AS AL CESS 

ASCH TEs : ELECT SSTYSINI Lf Va 

SAGs ISIS BH TIE GN SHY 
(YAY: ngs Jl 532, LA; 


“আর নিজের প্রতি যুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করল । সে বলল, আমি 
মনে করি না যে, এটি কখনো ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি না যে, ক্য়ামত 
হবে। আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হই-ই, তবে আমি 
তো নিশ্চয়ই এ অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব। তদুত্তরে তার বন্ধু বিতর্কমূলকভাবে 
জিজ্ঞাসা করতঃ তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছ যিনি তোমাকে সৃষ্টি 
করেছেন মৃত্তিকা ও পরে শুক্র হতে এবং তার পর পূর্ণাঙ্গ করেছেন পুরুষ 
আকৃতিতে? কিন্তু তিনিই আল্লাহ আমার প্রতিপালক এবং আমি কাউকেও আমার 
প্রতিপালকের শরীক করি না” । [সূরা আল-কাহ্‌ফ ৪ ৩৫-৩৮] 


8. বিমুখ থাকার মাধ্যমে কুফ্‌র ৪ এদ্বারা উদ্দেশ্য হল দ্বীন থেকে পরিপূর্ণভাবে 
বিমুখ থাকা এমনভাবে যে, স্বীয় কর্ণ, হৃদয় ও জ্ঞান দ্বারা এ আদর্শ থেকে দূরে 
থাকা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে এসেছেন। এর দলীল 
আল্লাহর বাণী ৪ 


isu & GSS EIA CHS 


পর্কন্তু যারা কুফ্রী করেছে তারা সে বিষয় থেকে বিমুখ যে বিষয়ে তাদেরকে 
সতর্ক করা হয়েছে” । [সূরা আল-আহকাফ ৪ ৩] 


৫. নিফাকের মাধ্যমে কুফ্র ৪ এদ্বারা বিশ্বাসগত নিফাক বুঝানো উদ্দেশ্য, যেমন 
ঈমানকে প্রকাশ করে গোপনে কুফ্র লালন করা । এর দলীল আল্লাহর বাণী ৪ 


৯২ 


cro & CEES OS ASSESS 
1 এজন্য যে, তারা ঈমান আনবার পর কুফ্রী করেছে। ফলে তাদের হৃদয়ে 
ন মেরে দেয়া হয়েছে। অতএব তারা বুঝে না” । [সূরা আল-মুনাফিকুন ৪ ৩] 
ফাক বা মোনাফেকী দু’ প্রকার ৪ 
‘ বিশ্বাসপত নিফাক ঃ এটি বড় কুফ্র যা মুসলিম মিল্লাত থেকে বের করে 
তা ছয় প্রকার ৪ রাসূলকে মিথ্যা সাব্যস্ত করা, অথবা রাসূল যে দ্বীন নিয়ে 
ছেন তার কোন কিছুকে মিথ্যা সাব্যস্ত করা, কিংবা রাসূলকে ঘৃণা করা, অথবা 
[যে দ্বীন নিয়ে এসেছেন তাকে ঘৃণা করা, রাসূলের দ্বীনের ক্ষতিতে খুশী হওয়া 
রাসূলের দ্বীনের বিজয় অপছন্দ করা । 
. কর্মগত নিফাক ৪ তা হল ছোট কুফ্র যা মুসলিম মিল্লাত থেকে বের করে 


HA POON EAE A 

31s IS Sie Bly Os 55 BEL Br GUL op Mes 
Cd mel 13) 48 
{ ‘যে ব্যক্তির মধ্যে চারটি আমল পাওয়া যায়, সে হবে প্রকৃত মুনাফিক । আর 
'র মধ্যে তা থেকে একটি স্বভাব পাওয়া যায়, সে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার 
ধ্যে নিফাকের একটি স্বভাব বিদ্যমান থাকে। সেগুলো হল ৪ যখন তার কছে 
আমানাত রাখা হয়, সে খেয়ানত করে। যখন সে কথা বলে, মিথ্যা বলে । যখন 
য়াদা করে, ভঙ্গ করে। আর যখন ঝগড়া করে, অশ্লীলভাবে করে” ৷ মুত্তাফাকুন 


> 


নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন $ 
(Oe dl Bly LAT ey By PAS Sie BL: Ul YT 
“মুনাফিকের আলামত তিনটিঃ যখন কথা বলে, মিথ্যা বলে যখন ওয়াদা করে, 


সহীহ বুখারী (হাদীস নং ৩৪), সহীহ মুসলিম (হাদীস নং ৫৮) 


৯৩ 


ভঙ্গ করে। আর যখন তার কাছে আমানাত রাখা হয়, তখন সে খেয়ানত করে” । 
বুখারী হাদীসটি বর্ণনা করেছেন’ । 


দ্বিতীয়ত £ ছোট কুফ্র 

এ ধরনের কুফরে লিপ্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে না এবং 
চিরতরে জাহার্নামে অবস্থান করাকেও তা অপরিহার্য করে না। এ কুফরে লিপ্ত ব্যক্তির 
ক্ষেত্রে শুধু কঠিন শাস্তির ধমক এসেছে। এ প্রকার কুফ্র হল নেয়ামত অস্বীকার 
করা । কুরআন ও সুন্নার মধ্যে বড় কুফ্র পর্যন্ত পৌছে না এ রকম যত কুফরের 
উল্লেখ এসেছে, তার সবই এ প্রকারের অন্তর্গত । এর উদাহরণের মধ্যে রয়েছে ৪ 


আল্লাহ তা‘আলার বাণীতে যা এসেছে ৪ 
RAY TEESE NSN ALIA EE EB SEL 2 S583 


খে 


00g CLS TIES A HATTA CHS BS SO 


rh 


“আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এমন এক জনপদের যা ছিলো নিরাপদ ও নিশ্চিন্ত, 
যেখানে সর্বদিক হতে তার প্রচুর জীবিকা আসত । অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ 
অস্বীকার করল। ফলে তারা যা করত তজ্জন্য আল্লাহ সে জনপদকে আস্বাদন 
করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদন” । [সূরা আন-নাহ্‌ল ৪ ১১২! 


এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীতে যা এসেছে ৪ 
KC se ls এ Cn) AS fe) 2 EE JL) 


“মানুষের মধ্যে দু'টো জিনিস আছে, যা তাদেরকে কুফ্রীতে লিপ্ত করে ৪ 
বংশের ব্যাপারে অপবাদ দেয়া এবং মৃতের জন্য উচ্চস্বরে কান্নাকাটি করা” । 


হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন" । 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীতে আরো এসেছে ৪ 


Cuan PE) eSany p22 UMS Guay Le 3 YD 


* সহীহ বুখারী (হাদীস নং ৩৩) 
২ সহীহ মুসলিম (হাদীস নং ৬৭) 


৯৪ 


মার পরে তোমরা কাফের অবস্থায় ফিরে যেও না যে, তোমাদের একে 
গর্দান উড়িয়ে দেবে” । হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন” । 


(টা এবং এর মত আমলগুলো হল বড় কুফরের চেয়ে ছোট আকারের কুফ্র। 
নম্‌ মিল্লাত থেকে তা বের করে দেয় না; কেননা আল্লাহ তা'আলা বলেছেন ৪ 


I) FHSS CSU BSS BES Gs GILG } 
6 6 LSE ER SGN I TINIE 
ain ESTES LANES FNP CHEN a6 Gb 


‘মু’মিনদের দু' দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও । 
তাদের একদল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে, 
নর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে 
ন। যদি তারা ফিরে আসে তাদের মধ্যে ন্যায়ের সহিত ফয়সালা কর এবং 
র কর । নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন । মুমিনগণ পরস্পর 
ভাই ; সুতরাং তোমরা তোমাদের ভ্রাতৃবৃন্দের মধ্যে সমঝোতা স্থাপন কর। আর 
ভয় কর, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও” । [সূরা আল-হুজরাত ৪ ৯-১০] 


FSS 


s 2 rE PE) ELS “2% ৰ Pd 
85 al LBS HES CY SISCOBUISS tb YE CEES BIG) 
(EA:slmd) EATS ES 


“নশ্চয়ই আল্লাহ তীর সাথে শরীক করাকে ক্ষমা করেন না । এতদ্ব্যতীত অন্যান্য 


তাকে দেবেন এবং তিনি. ইচ্ছা করলে শুরু থেকেই তাকে ক্ষমাও করে দিতে 
পারেন। তবে তার সাথে শির্ক করাকে তিনি ক্ষমা করবেন না, যেমন তা এ 


* সহীহ বুখারী (হাদীস নং ১২১), সহীহ মুসলিম (হাদীস নং ৬৫) 


৯৫ 


আয়াতটিতে এবং আল্লাহ তা'আলার সেই বাণীতে স্পষ্ট হয়ে উঠেছে, যাতে তিনি 
বলেছেন $ 
A321 2 Hs bute IGS Md Lg Rd লৱণ ৪ লৰ Stn 
{TS CRBS SELIG HT ELL IG abs L2H LS 
(YY :55UN 


করে দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম । আর যালিমদের জন্য কোন 
সাহায্যকারী নেই” । [সূরা আল-মায়িদাহ ৪ ৭২] 


৯৬ 


পঞ্চম পরিচ্ছেদ 
গায়েব ও এর সাথে সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান থাকার দাবী 


গায়েব হল - বর্তমান, অতীত ও ভবিষ্যতের সে সকল বিষয়, যা মনুষ্য বিবেক- 
নও দৃষ্টি থেকে অদৃশ্য থাকে। মহান আল্লাহ তা'আলা তা স্বীয় জ্ঞানভান্ডারে 
খে দিয়েছেন এবং সে জ্ঞানের সাথে তিনি নিজেকে নির্দিষ্ট করে নিয়েছেন। 


[হ তা'আলা বলেন $৪ 
cre: L MICHIGAN LAIIISY 


“বলুন, আল্মাহ ব্যতীত আসমান ও যমীনে কেউই গায়েবের জ্ঞান রাখে না” । 
রা আন-নামল ৪ ৬৫] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 

(Y৮:০)্দ ES MOTE OS } 
“আসমান ও যমীনের গায়েবের জ্ঞান তীরই” । [সূরা আল-কাহাফ ৪ ২৬] 
‘আল্লাহ আরো বলেন g 

a:e 2) RIAN ANIINES SA F 


“তিনি গায়েব ও চাক্ষুষ বিষয়াদির পরিজ্ঞাতা, মহান, সর্বোচচ মর্যদাবান” । [সূরা 
র-রা'দ £ ৯] 


অতএব আল্লাহ ছাড়া আর কেউই গায়েব জানে না, না কোন নেকট্যপ্রাপ্ 
“ফিরিশ্তা, না কোন প্রেরিত নবী । আর তাদের থেকে নিম্নস্তরের যারা, তাদের কথা 
তো বলাই বালুল্য 


আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পৰ্কে বলেন ৪ 

cr: & ESTs ASE CANONS ¥ 
“আর আমি তোমাদেরকে বলি না যে, আমার নিকট আল্লাহর ধন-ভান্ডার 
আছে। আর গায়েব সম্বন্ধেও আমি জানি না” । [সূরা হুদ ৪ ৩১] 


৯৭ 


আল্লাহ তা‘আলা হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলেনঃ 
risa EL ESE AISI ANSL ABO 
“তিনি বললেন, জ্ঞান তো শুধুমাত্র আল্লাহর নিকটই আছে। আমি যা নিয়ে প্রেরিত 
হয়েছি কেবল তা-ই তোমাদের নিকট প্রচার করি” । [সূরা আল-আহকাফ ঃ ২৩] 
আল্লাহ তা'আলা তার নবী মুহাম্মাদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেনঃ 


(0. :r১) ছু BNI BOE CLES OBS } 


“বলুন, আমি তোমাদেরকে বলি না যে, আমার নিকট আল্লাহর ধন-ভান্ডার 
আছে। আর গায়েব সম্বন্ধেও আমি জানি না” । [সূরা আল-আনন'আম ৪ ৫০] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
BTS SH KA VAG IE HF TESS WAIN LS ¥ 
(YY-Y N54) ছু SGAAIE SEAN TIS ALG #5১০ 


“আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফিরিশ্তাদের 
সম্মুখে পেশ করলেন এবং বললেন, এ সবের নাম আমাকে বলে দাও, যদি তোমরা 
সত্যবাদী হও । তারা বলল, আপনি পবিত্র । আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন 
তা ছাড়া তো আমাদের কোন জ্ঞানই নেই । বস্তুত আপনি জ্ঞানময় প্রজ্ঞাময়” । [সূরা 
আল-বাকারাহ ৪ ৩১-৩২! 


তঃপর আল্লাহ তা'আলা ওহীর মাধ্যমে তীর সৃষ্টির কতিপয় ব্যক্তিকে কখনো 
কখনো গায়েবী কিছু ব্যাপারে অবহিত করেন। যেমন আল্লাহ তা'আলা বলেন ৪ 


2 £2» SS লন্ত 27 ॥4 22 2H 

EL SLB Gs S85 AS) ATE IGE IE AH Fe 
tlds wr পন 22 এপ পল ৰু we 5 ? 
bE S285 Se PMS UTIL # IDE 33 BG Gs US 


2 


(ATi ECE Bol PEA 


না, তীর মনোনীত রাসূল ব্যতীত । সে ক্ষেত্রে তিনি রাসূলের অগ্নে ও পশ্চাতে প্রহরী 
নিয়োগ করেন, যাতে তিনি জেনে নেন যে, রাসূলগণ তাদের প্রতিপালকের বাণী 


৯৮ 


য় দিয়েছেন। রাসূলগণের কাছে যা আছে তা তার গোচরীভূত এবং তিনি 
চুব বিস্তারিত হিসাব রাখেন” । [সূরা আল-জ্রবিন £৪ ২৬-২৮] 


হল তুলনামূলক গায়েব, যার জ্ঞান সৃষ্টির কারো কাছে অনুপস্থিত, আবার 
কাছে তা অজানা নয়। তবে ব্যাপক গায়েবী জ্ঞান মহান আল্লাহ ছাড়া আর 


তার নিজের কাছে তা রেখে দিয়েছেন? 


এজন্যই প্রত্যেক মুসলিম ব্যক্তির কর্তব্য হল সে সব দাজ্জাল ও মিথ্যাবাদী 
[ক থেকে সতর্ক থাকা, যারা গায়েব জানার দাবীদার ও আল্লাহর উপর 
থ্যারোপকারী, যারা নিজেরা ভ্রষ্ট হয়েছে, বহু লোককে ভ্রষ্ট করেছে এবং যাদুকর, 
যাবাদী, জ্যোতিষী প্রমুখ লোকদের ন্যায় সোজা পথ থেকে তারা চ্যুত হয়েছে। 
এসব লোকদের কিছু আমল তুলে ধরা হল, যারা গায়েবী ইলম থাকার দাবী 
রে, এর মাধ্যমে সাধারণ ও অজ্ঞ মুসলমানদেরকে ভ্রষ্ট করে এবং তাদের আক্বীদা 


কার্যকারণ হয় সুক্ম ও গোপন। 

আর পরিভাষায় তা হল এমন মন্ত্রপাঠ, ঝাড়ফুক ও বন্ধন যা হৃদয়ে ও শরীরে প্রভাব 
র করে। ফলে তা আল্লাহর অনুমতিক্ৰমে অসুস্থ করে তোলে, হত্যা করে, স্বামী- 
ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে। যাদু করা কুফ্র এবং যাদুকর মহান আল্লাহর সাথে 
কুফ্রী করে। আখিরাতে তার কোন অংশই থাকবে না । আল্লাহ তা'আলা বলেন ঃ 
&ে NEES Lr HT Uso he 29 HE Gbs BIEL ¥ 

G3 IETS EG SEHGAL IEO AIIM SWIMS HS 
AE s CERT Ue CAI E SS Ks CASCHSSEGSS 
SARLIN I 2A OHSS LG) Sloss Ee? ALS 
DE B24 a RCS fa L 2G SUL SENATE 
Ov) & CSS 
“আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত, তারা তা অনুসরণ করত । 


সুলাইমান কুফ্রী করেননি, বরং শয়তানরাই কুফ্রী করেছিল । তারা মানুষকে যাদু 
ও সে বিষয় শিক্ষা দিত যা বাবিল শহরে হারূত ও মারূত ফিরিশ্তাদ্বয়ের উপরে 


৯৯ 


অবতীর্ণ হয়েছিল। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা 
নিছক একটি পরীক্ষা মাত্র; কাজেই তুমি কুফ্রী করো না । তা সত্বেও তারা 
ফেরেশ্তাদ্বয়ের কাছ থেকে এমন যাদু শিখত, যদ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ 
না। এতদ্সত্ব্বে ও তারা তা-ই শিখত যা তাদের ক্ষতি করত এবং কোন উপকারে 
আসতো না । তারা ভালভাবে জানে যে, যে কেউ তা খরিদ করে (অর্থাৎ যাদুর 
আশ্রয় নেয়) তার জন্য আখিরাতে কোন অংশ নেই ৷ যার বিনিময়ে তারা নিজেদের 
বিকিয়ে দিচ্ছে তা খুবই মন্দ যদি তারা জানত!” [সূরা আল-বাকারাহঃ ১০২] 


গিরায় ফু দেয়া যাদুর অন্তর্ভুক্ত । আল্লাহ তা'আলা বলেন ৪ 


b CENLCSD # LANES # GSEs # GHIA F 
(°~\:34 রথ NIE HEL ES a 


“বলুন, আমি প্রভাতের সৃষ্টার আশ্রয় প্রার্থনা করছি তিনি যা সৃষ্টি করেছেন তার 
দেয় এমন নারীদের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা 
করে” । [সূরা আল-ফালাক ৪ ১-৫] 

২. জ্যোতিষকর্ম ৪ আর তা হল তারকার অবস্থান দ্বারা পৃথিবীর যে সব ঘটনা 
এখনো ঘটেনি তার উপর দলীল পেশ করা । ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে 
বর্ণিত রয়েছে, তিনি বলেন ঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


CH be B13 rd 0p Lah msl ABB 0 gall cp bole sl 


“যে ব্যক্তি তারকারাজি থেকে কোন জ্ঞান চয়ন করল, সে যাদুর একটি শাখা 
চয়ন করল । এঁ জ্ঞান সে যত বাড়াল যাদুর শাখাও তত বাড়াল” । আবু দাউদ 


হাদীসটি বর্ণনা করেছেন” । 


৩. পাখি বিতাড়ন এবং মাটিতে রেখা অঙ্কন £ কৃতন ইবনে কুবাইসা তার পিতা 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ আমি রাসূল সাল্লাল্াহু আলাইহি ওয়া 
সাল্লামকে বলতে শুনেছি, 


১ সুনান আবু দাউদ (হাদীস নং ৩৯০৫) 


১০০ 


w 2 2 
Cd! 2 GO blly 5 nelly Bally 


‘ইয়াফা, লক্ষণ নির্ধারণ এবং তুরুক যাদুর অন্তর্গত”* ৷ ‘ইয়াফা হচ্ছে পাখি 
ডন এবং তার নাম, কণ্ঠ ও চলাচল দ্বারা শুভ-অশুভ লক্ষণ নির্ধারণ । আর 'তুরুক’ 
রেখা যা মাটিতে আঁকা হয়, কিংবা পাথর মেরে গায়েবী ইলমের দাবী করা। 

‘ ভাগ্য গণনা 8 তা হল গায়েব জানার দাবী করা । এতে প্রকৃত ব্যাপার হল 
রা ফিরিশৃতাদের কথা শুনে তা চুরি করে দৈবজ্ঞের কানে তুলে দেয় । 


আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
বলেনঃ 


CE st SE IH AE UB dh i Bad LAG Sy 
‘যে ব্যক্তি কোন গণকের কাছে আসে এবং সে যা বলে তার প্রতি বিশ্বাস স্থাপন 
করে, সে মুহাম্মাদ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তার 
[তি কুফ্রী করল” । আবু দাউদ, আহমাদ ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন । 


৫. আবজাদী অক্ষরসমূহ লিখা ৪ তা এভাবে করা যে, প্রত্যেক অক্ষরের জন্য 
নৰ্দিষ্ট পরিমাণ সংখ্যা নির্ধারণ করে তার উপর মানুষের নাম, কাল ও স্থান চালনা 
রা এবং এরপর সেগুলোর উপর সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য ইত্যাদির হুকুম দেয়া। 


- আবজাদী অক্ষর লিখত এবং তারকার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করত, এমন 
নকদল লোক সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন ৪ ‘যে ব্যক্তি 
নমনটি করে, আমার মতে আল্লাহর কাছে তার কোন অংশ নেই’ আবদুর রাযযাক 
নটি আল-মুসান্নাফ গ্রন্থে বর্ণনা করেন" । 


৬. হাত এবং পেয়ালা ইত্যাদি পড়া যদ্বারা এদের কেউ কেউ মৃত্যু, জীবন, 


* সুনান আৰু দাউদ (হাদীস নং ৩৯০৭), মুসনাদ আহমাদ (৩/৪৭৭) 
' সুনান আবু দাউদ (হাদীস নং ৩৯০৪), মুসনাদ আহমাদ (২/৪২৯), আলযমুস্তাদরাক (১/৫০), 


হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। এ ব্যাপারে যাহাবী তার 
সাথে একমত পোষণ করেন। 


৩ আল-মুসান্নাফ (১১/২৬) 


১০১ 


দাবী করে থাকে। 


৭. রূহ (আত্মা) হাজির করাঃ আত্মা হাজিরকারীরা মনে করে যে, তারা মৃতদের 
খবর সম্পর্কে জিজ্ঞাসা করে থাকে। এটা এক ধরনের দাজ্জালিপনা এবং শয়তানী 
মন্ত্রতন্ত উচ্চারণ । এর উদ্দেশ্য হল আকীদা ও চরিত্র নষ্ট করা, অজ্ঞ লোকদেরকে 
সংশয়ে ফেলে অন্যায়ভাবে তাদের সম্পদ হরণ করা এবং গায়েব জানতে পারার 
দাবী করার লক্ষ্যে পৌছা । 


৮, অনশ্ুভ লক্ষণ নির্ধারণ করা ৪ আর তা হল বাম দিক থেকে ডান দিকে 
অতিক্ৰমকারী এবং ডান দিক হতে বাম দিকে অতিক্রমকারী পাখি, হরিণ প্রভৃতি 
দ্বারা অশুভ লক্ষণ নির্ধারণ করা । এটা শির্কে লিপ্ত হওয়ার একটা দরজা । আর তা 
শয়তানের প্ররোচনা ও ভয় প্রদর্শনের অন্তর্গত ৷ 


ইমরান ইবনে হোসাইন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা 
করেন $ 


AY pres gf rum 9h 0d 88S 9 OSS IH ahd Gf 25 op We sl” 
HE Mos dle JH AS AB Jyh  BLab bal sf 


“যে ব্যক্তি অশুভ লক্ষণ নির্ধারণ করে কিংবা যার জন্য অশুভ লক্ষণ নির্ধারণ 
করা হয়, যে ভাগ্য গণনা করে কিংবা যার জন্য ভাগ্য গণনা করা হয়, যে যাদু করে 
কিংবা যার জন্য যাদু করা হয়, তাদের কেউই আমাদের অন্তর্গত নয়। আর যে 
ব্যক্তি কোন গণকের কাছে এসে তার বক্তব্যকে সত্য মনে করে, সে মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তৎপ্রতি কুফ্রী 


করল” ৷ হাদীসটি বাযযার বর্ণনা করেছেন” । 


আল্লাহরই কাছে প্রার্থনা করি - তিনি যেন মুসলমানদের অবস্থা সংশোধন করে 
দেন, তাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন এবং অপরাধীদের প্রতারণা ও শয়তানের 
দোসরদের সংশয় সৃষ্টি থেকে তাদেরকে আশ্রয় দেন। 


মুসনাদ বাষ্যার (৯/৫২, হাদীস নং ৩৫৭৮), হাইসামী মাজমা’ আষ্যাওয়ায়েদ (৫/১১৭)-এ 
বলেন, এর বর্ণনাকারীগণ সহীহ হাদীসের বর্ণনাকারী । 


১৯০২ 


তৃতীয় অধ্যায় 
আল্লাহর নামসমূহ ও গুণাবলীর ক্ষেত্রে একত্ববাদ 


এতে রয়েছে একটি ভূমিকা ও তিনটি পরিচ্ছেদ ৪ 


ভুমিকাঃ 
আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর প্রতি ঈমান এবং 
মুসলমানদের উপর এর প্রভাব 


প্রথম পরিচ্ছেদ ৪ এ প্রকার তাওহীদের সংজ্ঞা ও দলীল 


দ্বিতীয় পরিচ্ছেদ £ঃ কুরআন ও সুন্নার আলোকে আল্লাহর নামসমূহ ও 
গুণাবলী সাব্যন্ত করার বাস্তব উদাহরণ 


তৃতীয় পরিচ্ছেদ £ আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে অনুসৃত নীতিমালা 


১০৩ 


ভূমিকা 
আল্লাহর নাম ও গুণাবলীর প্রতি ঈমান এবং মুসলমানের ব্যবহারিক 
জীবনে তার প্রভাব 


মুসলিম হৃদয়ে এবং তার রবের ইবাদাত বাস্তবায়নে আল্লাহর নাম ও গুণাবলীর 
প্রতি ঈমানের বিরাট প্রভাব রয়েছে। সে সব প্রভাবের মধ্যে রয়েছে, এ সকল অন্ত 
র্নিহিত ব্যাপার যা বান্দা অন্তর দিয়ে বন্দেগী করার ক্ষেত্রে অনুভব করে থাকে, যে 
বন্দেগীর ফলে সৃষ্টি হয় আল্মাহ তা'আলার উপর তাওয়ান্ধুল ও নির্ভরতা, স্বীয় অঙ্গ- 
প্রত্যঙ্গ ও মনোভাবের হেফাযত এবং হৃদয়ে উদিত মন্ত্রণাসমূহের নিয়ন্ত্রণ, যাতে সে 
আল্লাহ তা‘আলাকে সম্তুষ্ট করা যায় এমন কিছু ছাড়া অন্য ব্যাপারে মোটেই চিন্তা না 
করে, আর আল্লাহর জন্য ও আল্লাহর নির্দেশিত পদ্থায় ভালবাসে, তীর দ্বারাই সে 
শুনে ও দেখে। এতদসত্ত্বেও সে বিশাল আশা পোষণ করে ও স্বীয় রব সম্পর্কে 
সুধারণা রাখে। 


আল্লাহর নাম ও গুণাবলীসমূহের অর্থের প্রতি ঈমান আনয়ন করার সাথে সং 
এ সকল অন্তর্নিহিত অর্থ এবং এ জাতীয় অন্যান্য অর্থের ফলে সৃষ্টি হয় ব্যক্তিভেদে 
কমবেশী প্রকাশ্য ও অপ্রকাশ্য বন্দেগী । এটা আল্লাহরই অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা 
তা দান করেন। 


আল্লাহকে ভালবাসা ও তীর রহমত থেকে নিরাশ না হওয়ার ক্ষেত্রে তার 
‘গাফফার’ (ক্ষমাশীল) নামটির বিরাট প্রভাব রয়েছে। তীকে ভয় করা এবং তীর 
(নিষেধকৃত) হারামের সীমা অতিক্রমের সাহস না করার ক্ষেত্রে তীর “শাদীদুল 
‘ইকাৰ’ (কঠিন শাস্তিদাতা) নামটির বিপুল প্রভাব রয়েছে। অনুরূপভাবে তীর 
অন্যান্য নাম ও গুণাবলীসমূহের নানাবিধ অর্থানুযায়ী এগুলোর অনেক প্রভাব রয়েছে 
মুসলিম হৃদয়ে এবং আল্লাহর শরীয়তের উপর তার অটল থাকার ক্ষেত্রে, বরং 
আল্লাহর ভালবাসা প্রতিষ্ঠায় যা দুনিয়া-আখিরাতে মুসলমানের সুখ-সৌভাগ্যের 
মূলভিত্তি, সব কল্যাণের চাবিকাঠি এবং সর্বাধিক পরিপূর্ণ পন্থায় স্বীয় রবের ইবাদাত 
পালনে বান্দার সবচেয়ে বড় সহায়ক; কেননা আল্লাহ তা'আলার প্রতি আস্তরিক 
ভালবাসার পরিমাণ অনুযায়ী বাহ্যিক আমলসমূহ হান্কা ও ভারী বোধ হয়ে থাকে। 


সুতরাং আল্লাহর ইচ্ছানুযায়ী আমলকে পূর্ণ করা এবং তাকে সুন্দর করে তোলা 


১০৪ 


আল্লাহর প্রতি অন্তরের ভালবাসার উপর নির্ভরশীল । আর আল্লাহর ভালবাসা তীর 
_ নাম ও গুণাবলীসমূহ সহকারে তীকে জানার উপর নির্ভরশীল । এজন্যই মানুষের 
ধ্য আল্লাহর সবচেয়ে বড় ইবাদাতকারী হচ্ছেন আল্লাহর রাসূলগণ, যারা মানুষের 
ধ্য তীকে সবচেয়ে বেশী ভালবাসেন এবং তীর সম্পর্কে সবচেয়ে বেশী জানেন। 


১০৫ 


প্রথম পরিচ্ছেদ 
তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সংজ্ঞা 


প্রথমত £ সংজ্ঞা 


আল্লাহর নাম ও গুণাবলীর একত্ববাদ হচ্ছে ৪ আল্লাহর জন্য সে সব নাম ও 
গুণাবলী সাব্যস্ত করা, যা আল্লাহ তার নিজের জন্য সাব্যস্ত করেছেন এবং তীর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তার জন্য সাব্যস্ত করেছেন। আর তীর 
থেকে সে সব নাম ও গুণাবলী অস্বীকার করা, যা আল্লাহ তীর নিজের থেকে 
অস্বীকার করেছেন এবং তীর রাসূল সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লামও তীর থেকে 
অস্বীকার করেছেন। আর আল্লাহ তাআলার জন্য এসব নাম ও গুণাবলীর সঠিক 
অর্থ ও তাৎপর্য স্বীকার করে নেয়া, এবং সৃষ্টির মধ্যে এগুলোর প্রভাব ও চাহিদা 
অনুভব করা । 


দ্বিতীয়ত £ এ তাওহীদ সাব্যস্ত করার নীতি 


আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে সঠিক নীতি এঁ বিষয়ের প্রতি পরিপূর্ণ ঈমান 
ও দৃঢ় বিশ্বাস পোষণের উপর স্থাপিত, যদ্ধারা আল্লাহ তীর নিজেকে এবং তীর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তীকে গুণান্বিত করেছেন, তাতে কোনরূপ 
পরিবর্তন সাধন না করে, তা অকার্যকর না করে (তথা প্রকৃত অর্থ ত্যাগ না করে) 
এবং তার অবয়ব বর্ণনা ও সদৃশ্য স্থির না করে। 


পরিবর্তন সাধন ৪ তা হল কোন কিছুকে তার স্বরূপ হতে সরিয়ে দেয়া। এটা দু' 
প্রকারঃ 


১. শাব্দিক পরিবর্তন সাধন ৪ আর তা হল কোন শব্দে কিছু বৃদ্ধি করা অথবা 
কমিয়ে দেয়া, কিংবা শব্দের কোন হরকত পরিবর্তন করে ফেলা। যেমন আল্লাহ 
তাআলার বাণীঃ 


(ob) L SAGA FLAS Yo 
“দয়াময় (আল্লাহ) আরশের উপর উঠেছেন” ৷ [সূরা ত্বা-হা ৪ ৫] 
এ আয়াতটির ৫ 4! শব্দটিকে পরিবর্তন করে };-! বলা । ‘আন্নুনিয়্যাহ’ 


১০৬ 


হর ওহীতে অতিরিক্ত 


লের উদ্দিষ্ট অর্থ ভিন্ন অন্যভাবে শব্দটির ব্যাখ্যা করা । যেমন আল্লাহ তাআলার 
(যার অর্থ হাত’), শব্দটিকে ‘শক্তি’ কিংবা ‘অনুগ্রহ’ দ্বারা ব্যাখ্যা করা । এ হচ্ছে 


গুণে গুণান্থিত নন। 


য়তের দলীল দ্বারা যে সঠিক অর্থ বুঝা যায় তা অস্বীকার করা এবং সঠিক নয় 
ূলাভিষিক্ত না করেই সঠিক অর্থটিকে অস্বীকার করা। 


' অবয়ব দানঃ তা হল, যে অবয়ব ও আকৃতির উপর গুণাবলী বিদ্যমান রয়েছে, 
তা নির্দিষ্ট করা। যেমন তাওহীদের এ প্রকারের ক্ষেত্রে বিভ্রান্ত কিছু লোকের কর্ম, 
মন এমন এবং তার আরোহণ হল এই এই আকৃতিতে ৷ এটা নিশ্চয়ই বাতিল । 
। আর সৃষ্টজগতের সবাই সে সম্পর্কে অজ্ঞ এবং তা উপলদ্ধি করতে অক্ষম । 


সদৃশ্য স্থির করন £ তা হল সদৃশ্য ও উপমা নির্ধারণ করা । যেমন কারো একথা 
বলা যে, আমাদের শ্রবণের মতই আল্লাহর শ্রবণ, আমাদের মুখমন্ডলের মতই তার 
মুখমন্ডল । আল্লাহ সে সব থেকে পবিত্র ও মহান। 


আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে সঠিক নীতিকে তিনটি মূলনীতিতে সাজানো 
ইয়াহুদীরা আল্লাহর নির্দেশিত ॥ > শব্দটিতে নুন বাড়িয়ে বলত ৪ *:> , এটা ছিলো তাদের 
বক্ৰতা ৷ ইয়াহুদীদের নুন বলতে চরণটিতে এদিকে ইঙ্গিত করা হয়েছে - অনুবাদক । 


২ জাহমিয়ারা কুরআনের ৫+ 4 শব্দটিতে লাম বাড়িয়ে বলত ১; ৷, কুরআনের এ শব্দটিতে 
তারা যে পরিবর্তন সাধন করেছে, সেদিকে এখানে ইঙ্গিত করা হয়েছে - অনুবাদক । 


১০৭ 


যায়। যে ব্যক্তি সেগুলো বাস্তবায়ন করবে, সে এক্ষেত্রে বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে 
পারবে। তা হল ৪ 


প্রথম মূলনীতি ৪ আল্লাহ তা'আলার কোন গুণাবলীকে সৃষ্টির কোন গুণাবলীর 
সাথে তুলনা করা থেকে তাকে মুক্ত রাখা । 

দ্বিতীয় মূলনীতি £ আল্লাহ যে নাম দ্বারা নিজেকে অভিহিত করেছেন এবং যে গুণ 
আলাইহি ওয়া সাল্লাম যে নামে অভিহিত করেছেন এবং যে গুণে অভিষিক্ত 
করেছেন, আল্লাহর যথাযোগ্য সম্মান ও মাহত্ম্য অনুযায়ী সে নাম ও গুণের প্রতি 
ঈমান রাখা । 


লোভ সংবরণ করা । কেননা সৃষ্টির পক্ষে তা উপলদ্ধি করা অসম্ভব । 


সুতরাং যে ব্যক্তি এ তিনটি মূলনীতি প্রতিষ্ঠিত করল, সে এঁ ঈমানকে প্রতিষ্ঠিত 
করল, সুযোগ্য ইমামগণের সিদ্ধান্তানুযায়ী আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে যে 
ঈমান আনয়ন ছিলো অপরিহার্য । 


তৃতীয়ত ৪ এ নীতির দলীলসমূহ 


এ নীতি প্রতিপাদনে আল্লাহ তা'আলার কিতাব তথা কুরআনের দলীলসমূহ 
প্রমাণ পেশ করছে ঃ 


প্রথম মূলনীতি তথা সাথে তুলনা করা থেকে আল্লাহ তা*আলাকে মুক্ত 
রাখার উপর প্রমাণবাহী র মধ্যে রয়েছে আল্লাহ তাআলার বাণী ৪ 
(1:১১) RAR ROIS } 
“কোন কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বন্নষ্টা” ৷ [সূরা আশ-শুরা ৪ ১১] 


এ আয়াতের দাবী হল, আল্লাহ তা'আলার জন্য শ্রবণ করা ও দেখার গুণ দু'টো 
করা। এর মধ্যে এ ইঙ্গিতও রয়েছে যে, আল্লাহর জন্য যে শ্রবণ ও দর্শন সাব্যস্ত 
হয়েছে, তা এ শ্রবণ ও দর্শনের গুণের মত নয় যা সৃষ্টির জন্য সাব্যস্ত হয়েছে, 
যদিও সৃষ্টির বহুসংখ্যক এ দু'টো গুণের অধিকারী । 


শ্রবণ ও দর্শনের ক্ষেত্রে যা বলা হয়ে থাকে, অন্যান্য গুণাবলীর ক্ষেত্রেও একই 


১০৮ 


L2G VLE ESO BIE OI OE LASSE ¥ 
oa) &LAREBG 
“আল্লাহ অবশ্যই শুনেছেন সে নারীর কথা, যে তার স্বামীর বিষয়ে আপনার 
বাদানুবাদ করছে এবং আল্লাহর নিকটও ফরিয়াদ করছে। আল্লাহ তোমাদের 
'পকথন শোনেন আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্নষ্টা” । [সূরা আল-মুজাদালা ৪ ১] 
ইবনে কাসীর আয়াতটির তাফসীরে সে হাদীসটি উল্লেখ করেন যা ইমাম বুখারী 
হীদ’ অধ্যায়ে (১৩/৩৭২) এবং ইমাম আহমাদ মুসনাদে (৬/৪৬) আয়েশা 
হু আনহা থেকে বর্ণনা করেছেন ৪ তিনি বলেন, ‘আল্লাহর জন্য সমস্ত 
সা, যার শ্রবণ শক্তি সকল আওয়াজ পর্যন্ত পরিব্যপ্ত হয়েছে। ঝগড়াকারিনী 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তার সাথে কথা বলল, 
ব ঘরের কোণ থেকে আমি তা শুনতে পেলাম না। অথচ আল্লাহ তাআলা নাযিল 
লেন 5023340510554) 2%০4$} আয়াতের শেষ পর্যন্ত” । 
এ বিষয়ের দলীলের মধ্যে আরো রয়েছে আল্লাহ তা'আলার বাণী ৪ 
(Y£ :>- ছু EIB BESS } 
“সুতরাং তোমরা আল্লাহর জন্য কোন উদাহরণ বর্ণনা করো না” । [সূরা আন- 
নাহূলঃ ৭8] 
ত্রাবারী আয়াতটির তাফসীরে বলেন ঃ ‘সুতরাং তোমরা আল্লাহর জন্য উদাহরণ 
পেশ করো না এবং তীর কোন উপমাও দিও না; কেননা তার কোন উদাহরণ এবং 
উপমা নেই’ । 
আল্লাহ তা'আলা আরো বলেন $ 


(10:87) রথ Cds }$ 
“আপনি কি তার সমগুণ সম্পন্ন কাউকেও জানেন”? [সূরা মারইয়াম ৪ ৬৫] 


১০৯ 


ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এ আয়াতের তাফসীরে বলেন, ‘প্রভুর কোন 
সদৃশ কিংবা উপমা কি তোমার জানা রয়েছে? 


এ মূলনীতির আরো দলীলের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তা'আলার বাণী ৪ 


ey) LLAMAS } 
“এবং তীর সমতুল্য কেউই নেই” । [সূরা ইখলাস ঃ ৪] 
ত্বাবারী বলেন ঃ ‘তার কোন উপমা ও সদৃশ নেই । আর কোন কিছুই তার মত 
নয়’। 
দ্বিতীয় মূলনীতি তথা কুরআন ও সুন্নায় আল্লাহর যে সব নাম ও গুণাবলীর বর্ণনা 
এসেছে সে. সবের প্রতি ঈমান রাখার উপর প্রমাণবাহী দলীলের মধ্যে রয়েছে $ 
আল্লাহ তা‘আলার বাণী ৪ 
LLEB LS ol CEILS IAL EES LINENS ¥ 
CN SB UOBIGREAS SLATS SS CNA SL SLs FAGIHMNS 
(Y°0:5,4)) ছু BEAD INE SEI BS on 9 Ets IA 
“আল্লাহ্‌, তিনি ছাড়া অন্য কোন সঠিক মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর 
ধারক। তাকে তন্দ্রা ও স্পর্শ করতে পারে না এবং নিদ্রা ও নয়। আসমান ও 
জমীনে যা কিছু রয়েছে সবই তাঁর । কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে 
তীর অনুমতি ছাড়া ? তাদের সামনে ও পেছনে যা কিছু রয়েছে সবই তিনি জানেন। 
তীর জ্ঞানের কোন কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারেনা । তিনি যা চান তা 
ব্যতীত । তাঁর কুরসী সমস্ত আসমান ও যমীনকে পরিব্যাপ্ত করে আছে। আর 


এগুলোর রক্ষণাবেক্ষণ তার জন্য কষ্ট সাধ্য নয়। আর তিনি সব কিছুর উপরে, 
সর্বাপেক্ষা মহান” । [সূরা আল-বাক্বীরাহ ৪ ২৫৫] 


এবং আল্লাহ তা'আলার বাণী ৪ 
(YY: 4) BSG Bs oN ALLS SI } 


এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত” । [সূরা আল-হাদীদ ৪ ৩] 


১১০ 


বর আল্লাহ তা'আলার বাণী ৪ 


ha R080 CEB AGIGEBLS LSD AINIICHMIA 
IRAE CL TILA II ST ISLASITAI BS CYS 
SS ARGS ILS NGI YSN h + 9 AS 338 
) Ev viA) & BSE NAS OESG oi 


“তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোন হক্ব ইলাহ্‌ নেই৷ গায়েব ও চাক্ষুষ 
র পরিজ্ঞাতা তিনি, তিনি করুণাময়, দয়ালু । তিনিই আল্লাহ, তিনি ব্যতীত 
ত কোন ইলাহ্‌ নেই। তিনিই অধিপতি, পবিত্র, শান্তি, নিরাপত্তা বিধায়ক, 

ক, পরাক্রমশালী, প্রবল, অতীব মহিমান্বিত। তারা যাকে শরীক স্থির করে 
ল্লাহ তা হতে অনেক পবিত্র মহান। তিনিই আল্লাহ সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, 
পদাতা, তীর রয়েছে সুন্দর সুন্দর নাম। আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু 
, সকলই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী 
য়” । [সূরা আল-হাশর ৪ ২৩-২৪! 


আর সুর্নার দলীলের মধ্যে রয়েছে আবু হুরায়রার হাদীস যা মুসলিম তার সহীহ 
আনয়ন করেছেন। আবু হুরায়রা বলেন, ‘আমরা শয্যা গ্রহণ করলে রাসুলুল্লাহ 


23 Ui) shall fl 33 23 23 Spl 2) ~~ 

po Sh Syl 0৬; I, 5g Jey Sl + 3৬ HE! 
td Cy ot DUS no 33 sf 4h Maa wf > J 
Uys nal BUN Tol sgh DE mld GA Cy sgh Bins na 
Ll op CH CI Ce al cs 
“হে আল্লাহ! আপনি আকাশমন্ডলীর প্রভু, ভূমন্ডলের প্রভু, মহান আরশের 


অধিপতি, আমাদের প্রভু এবং সকল বস্তুর প্রভু, বীজ ও আঁটি থেকে অঙ্কুর 
সৃষ্টিকারী, তাওরাত, ইঞ্জিল ও কুরআন অবতীর্ণকারী । আমি প্রত্যেক প্রাণীর অনিষ্ট 


১১১ 


হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আপনিই তাদের ভাগ্য-নিয়ন্তা। হে 
আল্লাহ! আপনি আদি, আপনার পূর্বে কোন কিছুর অস্তিত্‌ নেই । আপনি অন্ত, 
আপনার পরেও কোন কিছুর অস্তিত্‌ নেই। আপনি সর্ব উর্ধ্বে, সুতরাং আপনার 
চেয়ে উপরে কোন কিছু নেই । আপনি সবচেয়ে নিকটে, আপনার চেয়ে নিকটে 
কোন কিছু নেই । আপনি আমাদের সমস্ত ঝণ পরিশোধ করে দিন এবং আমাদেরকে 


দারিদ্র থেকে মুক্ত রাখুন”* ৷ এ বিষয় প্রতিপাদনে এত বেশী দলীল রয়েছে যে, তা 
গণনারও উর্ধে । 


আর তৃতীয় মূলনীতি তথা আল্লাহ তা'আলার গুণাবলীর প্রকৃত অবয়ব উপলদ্ধি 
করার লোভ সংবরণ করার উপর প্রমাণ বহন করছে আল্লাহ তাআলার বাণী ৪ 
0.) KOC HS SIS CES ¥ 
“তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে, তা তিনি অবগত । কিন্তু তারা জ্ঞান 
দ্বারা তাকে আয়ত্ত করতে পারে না” । [সূরা ত্বা-হা ৪ ১১০] 


আয়াতটির অর্থ বর্ণনায় কোন কোন আলেম বলেছেন ৪ ‘আকাশমন্ডল ও 
ভূমন্ডলের রব মানবীয় জ্ঞানের আয়ত্তাধীন নয়। অতএব আল্লাহর গুণাবলীর 
অবয়বকে আয়ত্ব করার সকল প্রকারকে অস্বীকার করতে হবে'। 


এ মূলনীতির আরো দলীলের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার বাণী ৪ 
0 ri & HEDIS ABUSES Fs 
“দৃষ্টি তাকে আয়ত্ব করতে পারে না, তিনিই আয়ত্ব করেন সকল দৃষ্টি” । [সূরা 
আল-আন‘আম ৪ ১০৩] 


এ আয়াতটি সম্পর্কে বক্তব্য পেশ করতে গিয়ে কোন এক আলেম বলেন, ‘এ 
বাণী আল্লাহর পূর্ণ বিশালত্বের উপর প্রমাণ বহন করছে এবং এর উপরও প্রমাণ 
বহন করছে যে, তিনি সকল বস্তু থেকে মহান, তার পূর্ণ বিশালত্বের জন্য তাকে 
আয়ত্ত করার মত করে বোঝা যায় না। কেননা কোন কিছুকে বোঝা তথা আয়ত্ত 
করা অবলোকনের চেয়েও বেশী পরিমাণ কাজ । অতএব রবকে আখিরাতে দেখা 
যাবে, কিন্তু জানার মত করে বোঝা যাবে না এবং তার জ্ঞানকেও আয়ত্ব করা যাবে 


» সহীহ মুসলিম (হাদীস নং ২৭১৩) 


১১২ 


বুদ্ধিমানের জন্য সমীচীন হল এটা জেনে রাখা যে, বুদ্ধি-বিবেকের একটা 
রয়েছে যে পর্যন্ত তা পৌছতে পারে, তবে তা অতিক্রম করতে পারে না। ঠিক 
শ্রবণেন্দ্রীয় ও দৃষ্টিশক্তির একটা সীমা রয়েছে, সেগুলো শুধু এ পর্যন্তই 
পারে। সুতরাং বিবেক-বুদ্ধি দ্বারা যা উপলদ্ধি করা সম্ভব নয়, যেমন 
র গুণাবলীর অবয়ব নির্ণয়ে চিন্তা-গবেষণা করা, তা যদি জোর করে কেউ 
চায় তাহলে সে এঁ ব্যক্তির মত হবে যে দেয়ালের পেছনের বস্তু দেখার জন্য 
_ কিংবা তার থেকে বনু দূরের শব্দ শোনার জন্য জোর করে। 


১১৩ 


দ্বিতীয় পরিচ্ছেদ 


কুরআন ও সুন্নার আলোকে আল্লাহর নাম 
ও গুণাবলী সাব্যস্তের বাস্তব উদাহরণ 


কুরআন ও সুন্নাহ্‌ বহু স্থানে আল্লাহ রাব্বুল আলামীনের নামসমূহ ও গুণাবলী 
সাব্যস্ত করার ক্ষেত্রে বহুভাবে এবং বিভিন্ন আঙ্গিকে প্রমাণ পেশ করেছে। 


কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা সাব্যস্তকৃত আল্লাহর নাম ও গুণাবলী প্রচুর। এ ব্যাপারে 
অনেক বই ও গ্রন্থ রচিত হয়েছে। ওলামাগণ এর অনেকগুলো গণনা করেছেন। 
আমরা এখানে সেগুলোর পূর্ণ বিবরণ পেশ না করে শুধু উদাহরণস্বরূপ কিছুসংখ্যক 
উল্লেখ করব । 


আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে রয়েছে $ 
আল-হাঁই (চিরঞ্জীব) ও আল-কাইয়ুম (সবকিছুর ধারক) ৪ 


কুরআন ও সুন্নাহ্‌ এ দু'টো নামের প্রমাণ পেশ করেছে। কুরআনের প্রমাণের 
মধ্যে রয়েছে আল্লাহর বাণী ৪ 


(7০০১১৭১) AZNAEASAS ¥ 
“আল্লাহ্‌, তিনি ছাড়া অন্য কোন হক্ব মা'বুদ নেই, তিনি জীবিত, সবকিছুর 
ধারক” । [সূরা আল-বাক্দারাহ্‌ ৪ ২৫৫] 


আর সুরার প্রমাণের মধ্যে রয়েছে আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহুর 
হাদীস । তিনি বলেন $ 


rz Bas 4 ন EAE ঠ্ A be EEA ন Ce 
E33 Msg Ieeng £5) lb Ghar HE fr or dB ES) 
Sgt Ht Cf YY BY Y aad EY Sb UL GS) 4h ad S JS 
ye Bohr SR a ) Bcc Z rE 
eh BUD: 8B go JB 25 br bE do 3 2 2231) 
(hl a fn By el a GPS BYE ebdi dl 


‘আমরা নবী সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটা মজলিসে ছিলাম । 
এক লোক তখন দীড়িয়ে নামায পড়ছিল অতঃপর যখন সে রুকু ও সেজদা করল 


১১৪ 


তাশাহহুদ পড়ে দো'আ করল ও দো'আর মধ্যে এ কথা বলল যে, ‘হে 
হ! আমি আপনার কাছে প্রার্থনা করছি এ কথার মাধ্যমে যে, আপনার জন্যই 
[ প্রশংসা, আপনি ছাড়া আর হক কোন ইলাহ্‌ নেই, আকাশ ও ভূমন্ডলীর সষ্টা। 


মর্যাদাবান ও মহিমাময়! হে চিরঞ্জীব ও সবকিছুর ধারক!’ তখন নবী সাল্লাল্লাহু 
ওয়া সাল্লাম বললেন, “সে আল্লাহর সবচেয়ে মহান নামের মাধ্যমে 
করেছে, যে নামে ডাকলে তিনি জবাব দেন এবং যে নামে তার কাছে 


(Vs) & Co GP MEE 3 
‘জেনে রাখ যে, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত” । [সূরা আল-বাকারাহ $ 


আর সুন্নার দলীল হল তাশাহহুদের ব্যাপারে কাব ইবনে ‘উজরার হাদীস ৪ 
| সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এভাবে বলতে শিখিয়েছেন যে, 


bs Gl EE Se st 
ce He U2 CY ant yd 
“হে আল্লাহ! আপনি সালাত (দুরুদ) পাঠ করুন মুহাম্মাদের উপর এবং 
হাম্মাদের বংশধরদের প্রতি, যেমন আপনি সালাত পাঠ করেছেন ইব্রাহীমের 
বং ইব্রাহীমের বংশধরদের । নিশ্চয়ই আপনি প্রশংসিত, সম্মানিত”*। 

' আর-রহমান (করুণাময়) ও আর-রহীম (দয়ালু) ৪ 

এ দু'টো নামের দলীল হল আল্লাহ তাআলার বাণী ৪ 


-viea) R ysl # Calls hE F 


হাকিম হাদীসটি বর্ণনা করেছেন (হাদীস নং ১৮৫৬) এবং বলেছেন, মুসলিমের শর্তানুষায়ী এটি 
সহীহ ৷ আর যাহাবী তার সাথে একমত হয়েছেন। 
সহীহ বুখারী (হাদীস নং ৩৩৭০), মুসলিম (হাদীস নং ৪০৬) 


১১৫ 


“সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই, যিনি পরম করুণাময়, 
দয়ালু” ৷ [সূরা আল-ফাতিহা ৪ ২-৩] 


আর সুন্নাহ্‌ হতে দলীল হল ৪ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হোদায়বিয়ার 
দিন তীর ও মুশরিকদের মধ্যে সন্ধি লেখার সময় লেখককে ‘বিসমিল্লাহির 


আল-হালীম (সহনশীল) ৪ 
কুরআন থেকে এর দলীল হল আল্লাহ তা'আলার বাণী ৪ 

cr HHI CES } 
“নিশ্চয়ই তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ” । [সূরা ফাতির £ ৪১] 


আর সুন্নাহ্‌ হতে দলীল হল ঃ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীস £ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপদের সময় বলতেনঃ 


eld bal dl YL DBLY 


আর আল্লাহ তা'আলার গুণাবলীর মধ্যে রয়েছে 8 
আল-কুদরাত (ক্ষমতা) 8 
এটা আল্লাহ তা'আলার যাতী বা সত্তাগত গুণ, যা কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা সাব্যস্ত 
হয়েছে। আর যাতী বা সত্তাগত গুণ কথাটির অর্থঃ যা আল্লাহর যাত বা সত্তার জন্য 
অপরিহার্য, তীর থেকে কখনোই তা পৃথক হয় না । আল্লাহ তা'আলা বলেন $ 
i) L LEEL FUNG Y 
“নিশ্চয়ই আল্লাহ সৰ্ববিষয়ে সর্বশক্তিমান” । [সূরা আল-বাকারাহ £ ২০] 


আর সুন্নাহ হতে দলীল হল উসমান ইবনে আবুল আসের হাদীসঃ তিনি নবী 
সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ব্যথার অভিযোগ করলেন, যা তিনি 


১ হাদীসটি বর্ণনা করেন বুখারী (হাদীস নং ৬৩৪৫) ও মুসলিম (হাদীস নং ২৭৩০) 


গ্রহণের সময় থেকেই নিজের শরীরে অনুভব করছিলেন। রাসূলুল্লাহ 
হু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন ৪ 

~ By ON di ms Sit tp Hl dll gle Bis 2) 
ail; rl 0S 038 dbl 5 5,6) Ay 
‘তোমার শরীরের যে অঙ্গে তুমি ব্যথা অনুভব করছ, তার উপর তোমার হাত 


[খ এবং তিনবার বল ‘বিসমিল্লাহ’, আর সাতবার বল ‘আমি যে ব্যথা অনুভব 
রুছি ও যে শঙ্কা বোধ করছি তার অনিষ্ট থেকে আল্লাহর মর্যাদা ও কুদরতের 


বাশ্ৰয় প্রার্থনা করছি”” । 

_ আল-হায়াত (জীবন) ঃ 

' এটা আল্লাহর যাতী গুণাবলীর অন্তর্গত । এটি তার আল-হাই (চিরঞ্জীব) নাম 
থেকে গৃহীত । ইতিপূর্বে এ গুণটির উপর দলীল পেশ করা হয়েছে। 

' আল-ইলম (জ্ঞান ) ৪ 


এটা আল্লাহ তাআলার যাতী গুণ । এ গুণটি কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা সাব্যস্ত 
হয়েছে। আল্লাহ তা'আলা বলেন $ 


LO ই 


(een) & Ul BUSG34SS ¥ 
“তার জ্ঞান হতে কোন কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারেনা” । [সূরা আল- 
বাকারাহঃ ২৫৫] 


আর সুন্নাহ্‌ হতে দলীল হলো জাবের ইবনে আবদুল্লাহ্র হাদীস ৪ নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে এসন্তেখারায় এ কথা বলা শিক্ষা দিতেন যে, 


Le Ey SAE Boley Bol Sf) ot) 
“হে আল্লাহ! আমি আপনার ইলমের মাধ্যমে আপনার কাছে কল্যাণ কামনা করছি 
: এবং আপনার কুদরতের মাধ্যমে আপনার কাছে সামর্থ কামনা করছি........”*। 


* এটি বৰ্ণনা করেছেন মুসলিম (হাদীস নং ২২০২) 
২ বুখারী এটি বর্ণনা করেছেন (হাদীস নং ৬৩৮২) 


১১৭ 


আল-ইরাদা (ইচ্ছা) ৪ 
এটি কার্যত একটি গুণ যা কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা সাব্যস্ত হয়েছে। আর 


কাৰ্যগত গুণাবলী হল সেই সব গুণ যা আল্লাহর ইচ্ছা ও কুদরতের সাথে সংশ্লিষ্ট, 
যদি তিনি চান তো করেন এবং যদি চান তা করেন না । আল্লাহ তা'আলা বলেন ৪ 


LISI SBS BLN EIS HESS STE 


৬৪2 


(\Y 0:১) ্ RETIRE Ted A CHASE Zur 


a CEE RENE tT 
জন্য প্রশস্ত করে দেন এবং কাউকে বিপথগামী করতে চাইলে তিনি তার বক্ষ 
অতিশয় সংকীর্ণ করে দেন, যেন সে কষ্ট করে আকাশে আরোহণ করছে” । [সূরা 
আল-আন‘আম ৪ ১২৫] 


৪ তিনি বলেন, 5S BC ED YOUN 


A “ Ew 


UNS LONE HEE EY SIO IE 
মধ্যে যারা অবস্থান করে তাদের উপর আযাব আপতিত হয়। অতঃপর তাদেরকে 


তাদের কাজের উপর পুনরুদ্ধিত করা হয়” । 
আল-‘উলু (উ্ধে্বে অবস্থান) ৪ 


এটি একটি যাতী গুণ যা কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ্‌ 
তা'আলা বলেন $ 


0:9 & FIGS 


আপনি আপন সু এতিপলজেন নাচে শিম ও সহন শোষণ 
করুন” । [সূরা আল-আ'’লা ৪ ১] 
আল্লাহ তা'আলা আরো বলেন 8 


» হাদীসটি বৰ্ণনা করেছেন মুসলিম (হাদীস নং ৯২৮৭) 


১১৮ 


“তারা তাদের উপর তাদের প্রতিপালককে ভয় করে” । [সূরা আন-নাহ্‌ল ৪ ৫০] 

আর সুর্নাহ্‌ থেকে দলীল হল নিদ্রার সময়ের যিকরের ব্যাপারে প্রথম পরিচ্ছেদে 

ত আবু হুরায়রার হাদীস এবং তাতে রয়েছেঃ 

oS sb pI ss UG el dH Cf PEE HE 
sh Ey3 meld LUN CST sgh Dp ual alah Cl 

“হে আল্লাহ! আপনি আদি, আপনার পূর্বে কোন কিছুর অস্তিত্ব নেই । 


পনি অন্ত, আপনার পরেও কোন কিছুর অস্তিত্ব নেই। আপনি প্রকাশ্য 
ধর্বস্থিত), আপনার চেয়ে উপরে কোন কিছু নেই । আপনি গোপন (নিকটস্থ), 


পনার চেয়ে.নিকটে কোন কিছু নেই......”। 


আল-ইস্তেওয়া (উপরে উঠা, আরোহণ করা) £ 
এটি আল্লাহ তাআলার কার্যগত গুণ যা কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা সাব্যস্ত হয়েছে। 


eb) EF SFA FAIS ¥ 
“দয়াময় (আল্লাহ) আরশের উপর উঠেছেন” । [সূরা ত্বা-হা ৪ ৫] 


কাতাদাহ ইবনে নু‘মান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন £ঃ আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি ৪ 


(Sf Se SFl lS pM LW)» 
“আল্লাহ যখন তাঁর সৃষ্টিকাজ শেষ করলেন, তীর আরশের উপর উঠলেন” ৷ 
আরবী ভাষায় ইন্তেওয়ার অর্থ হল উর্ধে উঠা, স্থিতিশীল হওয়া এবং আরোহণ 

১ মুসলিম এ হাদীসটি বর্ণনা করেছেন (হাদীস নং ২৭১৩) 


২ যাহাবী এটি আল-‘উলু খস্থে (হাদীস নং ১১৯) বর্ণনা করেছেন এবং বলেছেন, এর 
বৰ্ণনাকারীগণ বিশ্বস্ত । আর খাল্লাল এ হাদীস কিতাবুস সু্নায় বর্ণনা করেছেন। 


১১৯ 


করা। আর আল্লাহ তা'আলার আরশের উপর উঠা হচ্ছে সে রকম, যা তার সম্মান 
ও মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ । 


আল-কালাম (কথা বলা) 8 


ধরন ও প্রকৃতির দিক থেকে এটি যাতী গুণ এবং প্রত্যেক কথার দৃষ্টিকোণ 
থেকে এটি কার্যগত গুণ । কেননা আল্লাহ সুবহানাহু যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা শ্রুত 
বাক্য দ্বারা কথা বলেন। কথা বলার এ গুণটির উপর কুরআন ও সুগ্নার বহু দলীল 
রয়েছে। আল্লাহ তা'আলা বলেন $ 


(\ 1h র্্ু et SETAASAE Y } 
“এবং মুসার সাথে আল্লাহ কথা বলেছিলেন” । [সূরা আন-নিসা ৪ ১৬৪] 
Ori & SUAS ENTS MESA ASAI IAA } 
“আর মুসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলেন এবং তার প্রতিপালক 


তার সাথে কথা বললেন, তখন মূসা বললেন, হে আমার প্রতিপালক ! আমাকে 
দৰ্শন দান করুন, আমি আপনাকে দেখব” । [সূরা আল-আ‘রাফ ৪ ১৪৩] 


আর সুন্নাহ্‌ হতে দলীল হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীস ৪ তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 
be ly me Up Cf AST biome © IO ag83 BIT El) 
Hdl CY bs, MSG Bl Bac! sep bITa dE dl 


CC... 0 


“আদম ও মুসা বাদানুবাদে লিপ্ত হলেন। মূসা আদমকে বললেন, হে আদম! 
আপনি আমাদের পিতা । আমাদেরকে নিরাশ করে আপনি আমাদেরকে জান্নাত 
থেকে বের করে নিয়ে এসেছেন। আদম তাকে বললেন, হে মূসা! আল্লাহ 
আপনাকে কথোপকথন দ্বারা নির্বাচিত করেছেন এবং নিজ হস্তে আপনাকে তাওরাত 


> এটি বৰ্ণনা করেছেন বুখারী (হাদীস নং ৬৬১৪) এবং মুসলিম (হাদীস নং ২৬৫২) 


১২০ 


আল-ওয়াজ্হ্‌ (মুখমন্ডল) $ 


এটি আল্লাহর তথ্যগত’ যাতী গুণ যা কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা আল্লাহ তা'আলার 
সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন ৪ 


(vv) $ M5 EES, G34 UG ¥ 
“তোমরা তো শুধু আল্লাহকে চেয়েই (তথা তার সস্তুষ্টি অর্জনের জন্যই) ব্যয় 
ন থাক” । [সূরা আল-বাকারাহ ৪ ২৭২] 

vin ABB ITER EL 
“অবশিষ্ট থাকবে কেবল আপনার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময় মহানুভব। 


আর সুন্নাহ থেকে দলীল হল জাবের ইবনে আবদুল্লাহর হাদীস ৪ তিনি 
98 ৯ আঢ। হল জোন বলৰ বৰণ 2,08 2,2, 
বলেন, যখন র্ HESS ESI FS IAS } অর্থাৎ আপনি 
বলুন, তিনি তোমাদের উপর শাস্তি প্রেরণ করতে সক্ষম তোমাদের উর্ধদেশ হতে - 
এ আয়াতটি অবতীর্ণ হল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 
চাচ্ছি। অতঃপর আল্লাহ বললেন, পু 8425943 } অর্থাৎ অথবা তোমাদের 
৫) $> ৷ অৰ্থাৎ আপনার মুখমন্ডলের দোহাই দিয়ে আমি আপনার কাছে আশ্রয় 
চাচ্ছি। এরপর আল্লাহ বললেন, ঝর ঠা } অর্থাৎ অথবা তোমাদেরকে 
বিভিন্ন দলে বিভক্ত করতে সক্ষম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন 


* তথ্যগৃত গুণ বলতে বুঝানো হয়েছে আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত সে সব গুণাবলী যেগুলো 
সম্পর্কে যদি আল্লাহ ও তাঁর রাসূল সংবাদ না দিতেন তাহলে শুধু যুক্তি দিয়ে তা সাব্যস্ত হতো 
না। - অনুবাদক । 

২ এ আয়াত ও পরবর্তী আয়াতটিতে ‘আল্লাহর মুখ’ সাব্যস্ত করে তীর সত্তাকে বুঝানো হয়েছে। 
এটা যদি তার যাতী গুণ না হত তাহলে ‘মুখ’ এ কথা উল্লেখ করে সত্তা বুঝানো আরবী ভাষার 
রীতি অনুযায়ী শুদ্ধ হত না। সুতরাং এখানে এ কথা দ্বারা আল্লাহর মুখমন্ডল ও সত্তা দু'টোই 
সাব্যস্ত হচ্ছে - অনুবাদক । 


১৯২৯ 


বললেন, এটা অধিকতর সহজ” ৷ 


আল-ইয়াদান (দুই হাত) £$ 
এটি আল্লাহর তথ্যগত যাতী গুণ এবং তা কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা সাব্যস্ত 
হয়েছে। আল্লাহ তা'আলা বলেন $ 
(1£:55U & SCL GRETA SO } 
“বরং আল্লাহর উভয় হস্তই প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন” ৷ [সূরা 
আল-মায়িদাহ ৪ ৬৪] 
এবং আল্লাহ তা'আলার বাণী ৪ 
No CALAIS INI II } 
“র্তনি বললেন, হে ইবলিস । আমি যাকে নিজ দু'হাতে সৃষ্টি করেছি, তাকে 
সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল”? [সূরা সাদ ৪ ৭৫! 
আর সুর্নাহ্‌ হতে দলীল হল আবু মুসা আল-আশ'আরীর হাদীস, যা মুসলিম নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন $ 
(ESA sesh ow RAE Rr) ss EEA blu 1 ay BI 01৯ 
Cs tp dl US Gr Jol st 
“আল্লাহ রাতে স্বীয় হস্ত প্রসারিত করেন যেন দিবসে মন্দকর্ম সম্পাদনকারীকে 


ক্ষমা করে দেন। আর দিবসে হস্ত প্রসারিত করেন যেন রাতে মন্দকর্ম 
সম্পাদনকারীকে ক্ষমা করে দেন। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত 


এভাবে চলতে থাকবে”* ৷ 


আল-‘আইনান (দু' চোখ)ঃ 
এটি আল্লাহর তথ্যগত যাতী গুণ যা কুরআন ও সুন্নাহ্‌ দ্বারা সাব্যস্ত হয়েছে। 


> বুখারী এটি বর্ণনা করেছেন (হাদীস নং ৭৪০৬) 
২ মুসলিম এটি বর্ণনা করেছেন (হাদীস নং ২৭৫৯) 


৯২২ 


র দলীলের মধ্যে রয়েছে আল্লাহ্‌ তাআলার বাণী ৪ 
(৭: le al ds a 


(7৮:১৯) LIS 2 } 2 
‘আর আপনি নৌকা তৈরী করুন আমাদের চোখের সামনে” । [সূরা হুদ ৪৩৭] 


ঠনি বলেন ৪ 
ly aie ais dl oun Jy 58h re i OY Sle i Y di dy 
Cdl ine as UN asl cgadl 5g JE শেপ! 


“আল্লাহ তোমাদের কাছে গোপন থাকবেন না । নিশ্চয়ই আল্লাহ কানা নন” । 
কথা বলে তিনি স্বীয় হস্ত দ্বারা দু’ চোখের দিকে ইঙ্গিত করেন (এবং বললেন) 


‘আর মাসীহ দাজ্জালের ডান চক্ষু কানা থাকবে, যেন তা স্কীত একটি আঙ্গুর” । 


আল-কা্দাম (পা) ৪ 

এটি একটি যাতী গুণ যা বিশুদ্ধ হাদীস দ্বারা আল্লাহ তা'আলার জন্য সাব্যস্ত 
হয়েছে। তম্মধ্যে রয়েছে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত জান্নাত ও জাহান্নামের মধ্যকার 
বাদানুবাদের হাদীস । তাতে বলা হয়েছেঃ 


55 Wh Ub diy Joy Bs Bi os so EW 561 G .. 
C... gan dS) an S323 GE LY 
“আর জাহান্নাম ততক্ষণ পর্যন্ত ভরপুর হবে না, যতক্ষণ না আল্লাহ তা'আলা পা 


বুখারী এটি বর্ণনা করেছেন (হাদীস নং ৭৪০৭) এবং মুসলিম (হাদীস নং ২৯৩৩) 


১২৩ 


রাখবেন জাহান্নাম বলতে থাকবে, যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট । তখনি কেবল জাহান্নাম 
পূর্ণ হবে এবং একাংশ অন্য অংশের সাথে মিশে যাবে....”। 


সহীহ বুখারী ও মুসলিমের কোন কোন বর্ণনায় এসেছে ৪ 
C.. Gals ad) 
“অতঃপর তিনি (আল্লাহ) জাহান্নামের উপর তাঁর পা রাখবেন....”*। 


কুরআন এবং সুন্নায় আল্লাহর যে সব নাম ও গুণাবলী এসেছে তা অসংখ্য । 
এগুলো কেবল্‌ কিছু উদাহরণ মাত্র । মুসলমানের উচিত আল্লাহ তাআলার সম্মান, 
মর্যাদা ও পরিপূর্ণতার সাথে সঙ্গতি রেখে এসব নাম ও গুণাবলী তার জন্য সাব্যস্ত 
করা, যেভাবে তিনি স্বীয় গ্রন্থে নিজের জন্য তা সাব্যস্ত করেছেন। আর তিনি তো 
তীর সৃষ্টির চেয়েও নিজের সম্পর্কে অধিক অবগত । অনুরূপভাবে তীর জন্য সেসব 
নাম ও গুণাবলীও সাব্যস্ত করা, যা তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় 
সুন্নায় তীর জন্য সাব্যস্ত করেছেন। আর তিনি তো সৃষ্টির সবার চেয়ে স্বীয় রব 
সম্পর্কে সর্বাধিক অবহিত, নসীহত করার ক্ষেত্রে সর্বাধিক পরিপূর্ণ, বর্ণনায় সবচেয়ে 
স্পষ্টবাদী ও সুন্দরভাবে বর্ণনাকারী এবং সবচেয়ে বড় মুত্তাকী ও আল্লাহর ভয়ে 
সর্বাধিক ভীত । আর মুসলমানের উচিত আল্লাহর কোন গুণ বাতিল করা কিংবা 
সৃষ্টির গুণের সাথে তার তুলনা করা থেকে বিরত থাকা । কেননা আল্লাহ বলেছেনঃ 


(\ ১:৪১} তু Rs RATES OS } 
“কোন কিছুই তীর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্নষ্টা” । [সূরা আশ-শুরা ৪ ১১] 


১ বুখারী এটি বর্ণনা করেছেন (হাদীস নং ৪৮৫০) এবং মুসলিম (হাদীস নং ২৮৪৬) 
২ বুখারী এটি বর্ণনা করেছেন (হাদীস নং ৪৮৪৮,৪৮৪৯) এবং মুসলিম (হাদীস নং ২৮৪৮) 


১২৪ 


তৃতীয় পরিচ্ছেদ 
আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে অনুসৃত নীতিমালা 


নীতি ৪ আল্লাহর যাত তথা সত্তার ক্ষেত্রে যে কথা প্রযোজ্য, অনুরূপ একই 
কথা তার গুণাবলীর ক্ষেত্রেও প্রযোজ্য 


র ব্যাখ্যা হলো ৪ আল্লাহ তা'আলার সত্তা, গুণাবলী ও কাজের ক্ষেত্রে তার মত 
কিছুই নাই । অতএব যখন কোন মতভেদ ছাড়াই আল্লাহর জন্য এমন একটি 
সত্তা সাব্যস্ত হয়ে থাকে যা অন্যান্য সত্তাসমূহের মত নয়, তাহলে একই 

তার যে সব গুণাবলী কুরআন ও সুন্নায় সাব্যস্ত হয়েছে সেগুলোও প্রকৃত 
যা অন্য সকল গুণাবলীর মত নয়। সুতরাং সত্তা ও গুণাবলীর ক্ষেত্রে কথা 
একই রকম । 


[টি একটি মহান নীতি যদ্বারা এঁ ব্যক্তির কথা খন্ডন করা হবে, যে আল্লাহর 
বা সত্তা সাব্যস্ত করা সত্বেও তীর গুণাবলীকে অস্বীকার করে; কেননা আল্লাহর 
[তি বা সত্তা সাব্যস্ত করার উপর মুসলিম উম্মাহের ইজমা’ তথা সর্বসম্মত মত 
তষ্ঠিত হয়েছে। 


' এখন কেউ যদি বলে ঃ ‘আমি গুণাবলী সাব্যস্ত করব না; কেননা এতে সৃষ্টির 
[থে আল্লাহকে তুলনা করা হয়’ । 

“তাকে বলা হবে ঃ ‘আপনি তো আল্লাহর জন্য একটি প্রকৃত যাত তথা সত্তা 
ব্যস্ত করেছেন এবং সৃষ্টির সকলের জন্যও সত্তা সাব্যস্ত করেছেন। আপনার কথা 
যী এটা কি তুলনা করা নয়’? যদি সে বলে, ‘আমি শুধু আল্লাহর জন্য এমন 


তাকে বলা হবে ঃ ‘গুণাবলীর ক্ষেত্রেও অনুরূপ বলা আপনার জন্য শিরোধার্য। 
কেননা যদি আল্লাহর যাত অন্যান্য যাতের মত না হয় - এবং এটাই শুদ্ধ - তাহলে 
আল্লাহর যাতের গুণাবলীও অন্যান্য গুণাবলীর মত নয়’। এরপর যদি সে বলে, 
‘কিভাবে আমি এমন একটি গুণ সাব্যস্ত করব, যার অবয়ব আমার জানা নেই’! 
“তাহলে আমরা তাকে বলব, ‘এভাবে সাব্যস্ত করবেন যেভাবে অবয়ব না জেনেও 
যাত সাব্যস্ত করে থাকেন’ । 


১২৫ 


দ্বিতীয় নীতি £ আন্পাহর কোন এক গুণের ক্ষেত্রে যে কথা প্রযোজ্য, অনুরূপ একই 
কথা তীর অন্যান্য গুণের ক্ষেত্রেও প্রযোজ্য 


এর ব্যাখ্যা হল ৪ সাব্যস্ত করা ও অস্বীকার করার দিক থেকে আল্লাহর কোন 


এক গুণের ক্ষেত্রে যে কথা প্রযোজ্য, অনুরূপ একই কথা তীর অন্যান্য গুণের 


ক্ষেত্রেও প্রযোজ্য । এ নীতি দ্বারা সে ব্যক্তিকে সম্বোধন করা হবে, যে আল্লাহর 
কোন কোন গুণকে সাব্যস্ত করে এবং অন্য গুণাবলীগুলোকেকে অস্বীকার করে। 
অতএব যদি কোন লোক জীবন, জ্ঞান, ক্ষমতা, শ্রবণ, দৃষ্টি ইত্যাদি গুণসমূহকে 
(আল্লাহর জন্য) সাব্যস্ত করে এবং সেগুলোকে সে প্রকৃত অর্থে ব্যবহার করে, 
অতঃপর ভালবাসা, সন্তুষ্টি, ক্রোধ প্রভৃতি গুণের ক্ষেত্রে মতভেদ করে এবং 
সেপ্তলোকে রূপক অর্থে ব্যবহার করে, তাহলে তাকে বলা হবে যে, ‘আপনি যে গুণ 
সাব্যস্ত করেছেন এবং যে গুণ আপনি অস্বীকার করেছেন, সেগুলোর মধ্যে কোন 
পার্থক্য নেই । কেননা এ গুণদ্ধয়ের একটির ক্ষেত্রে যে কথা প্রযোজ্য, অনুরূপ কথা 
অন্যটির ক্ষেত্রেও প্রযোজ্য । যদি আপনি আল্লাহর জন্য জীবন, জ্ঞান, ক্ষমতা, শ্রবণ 
ও দৃষ্টি ইত্যাদি গুণসমূহ সাব্যস্ত করেন, যা এসব গুণে গুণাস্বিত সৃষ্ট প্রাণীকুলের 
জন্য যেরকম গুণ সাব্যস্ত হয়েছে সেরকম গুণের মত নয়, তাহলে অনুরূপভাবে 
আপনার উপর অপরিহার্য হবে আল্লাহর জন্য ভালবাসা, সম্তষ্টি ও ক্রোধ সাব্যস্ত 
করা, যেমনিভাবে তিনি সৃষ্টির সাথে তুলনা ছাড়াই নিজের সম্পর্কে সং 
দিয়েছেন। অন্যথায় আপনি স্ববিরোধিতায় লিপ্ত হবেন। 


তৃতীয় নীতি ৪ আল্লাহর নাম ও গুণাবলী তাওৰীফী তথা ওহীনিৰ্ভর 


আল্লাহর নাম ও গুণাবলী তাওঝীফী তথা ওহীনির্ভর । এতে (ফয়সালা দেয়ার 
জন্য) বুদ্ধি-বিবেকের কোন স্থান নেই। অতএব তদনুযায়ী এ ক্ষেত্রে কুরআন ও 
সুন্নায় যা এসেছে, তার উপরই নির্ভর করা ওয়াজিব। সুতরাং তাতে কোন প্রকার 
বৃদ্ধি করা যাবে না এবং কমতিও করা যাবে না। কেননা আল্লাহ যে সকল নাম ও 
গুণাবলীর উপযুক্ত, বুদ্ধি-বিবেকের পক্ষে তা উপলদ্ধি করা সম্ভব নয়। তাই এ 
ক্ষেত্রে দলীলের উপর নির্ভর করা কর্তব্য । আল্লাহ তা'আলা বলেন $ 


rly BARS TESST LIES Be A SINESS ¥ 


“যে বিষয়ে আপনার জ্ঞান নেই তার অনুসরণ করবেন না । কর্ণ, চক্ষু, হৃদয় - 
এগুলোর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে” । [সূরা আল-ইসরা ৪ ৩৬! 


এ নীতির উপরই ছিলেন ইসলামের ইমামগণ ৷ ইমাম আহমাদ রাহেমাহুল্লাহ 


১২৬ 


মধ্যে সীমাবদ্ধ । আল্লাহ সম্পর্কে আল্লাহ ও তার রাসূলগণ - যাদের কাছে 
ওহী পাঠিয়েছেন ও জ্ঞান দান করেছেন - তাদের চেয়েও বেশী আর কেউ 
না। অতএব আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে ওহীর পথকে আঁকড়ে ধরা 
। কেননা আমরা দুনিয়ায় আমাদের রবকে দেখিনি যে, তার বর্ণনা আমরা 
পারব। আর সৃষ্টির মধ্যে তীর কোন উপমা ও সদৃশ নেই যে, উক্ত উপমার 
অনুযায়ী তার বর্ণনা দেয়া যাবে । আমাদের রব এসব থেকে উর্ধ্বে ও পবিত্র । 


OAisloS) & EATING ¥ 
“আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম” । [সূরা আল-আ'রাফ ৪ ১৮০] 
আর তা এজন্যই যে, এদ্বারা নামের সর্বোত্তম অধিকারী ও সর্বাধিক মর্যাদাসম্পনন 
ত্তা তথা মহান আল্লাহ তা‘আলাকে বুঝানো হয়ে থাকে। তদুপরি এ সকল নাম 
মন পরিপূর্ণ গুণাবলীকে শামিল করে থাকে, যাতে মোটেই কোন প্রকার ক্রুটি- 
চ্যুতি নেই, না সম্ভাবনার দিক থেকে, না অনুমানের ভিত্তিতে । 

‘এর উদাহরণ ঃ যেমন ‘আল-হাই’ (চিরঞ্জীব) আল্লাহ তা'আলার একটি নাম, যা 
মন পরিপূর্ণ জীবনকে শামিল করছে, পূর্বে যার কোন নাস্তি ছিলো না এবং পরে 
র কোন তিরোধান থাকবে না। এমন জীবন যা জ্ঞান, ক্ষমতা, শ্রবণ ও দৃষ্টি 
'_ আরেকটি উদাহরণ ৪ ‘আল-‘আলীম’ (সর্বজ্ঞ) আল্লাহ তাআলার একটি নাম, যা 
' এমন পরিপূর্ণ জ্ঞানকে শামিল করছে, পূর্বে যার কোন অজ্ঞতা ছিলো না এবং পরে 


১২৭ 


যার কোন বিস্মৃতি থাকবে না। আল্লাহ তা'আলা বলেন $ 
er) § ESI LAIUST Tels } 
“এর জ্ঞান আমার প্রতিপালকের নিকট কিতাবে রয়েছে। আমার প্রতিপালক ভুল 
করেন না এবং বিস্মৃতও হন না” । [সূরা ত্বা-হা ৪ ৫২ 
তা হল এমন ব্যাপক জ্ঞান যা একত্রে ও বিস্তারিতভাবে প্রত্যেক বস্তুকে 


আয়ত্বাধীন করে, চাই তা তীর নিজের কাজ সম্পর্কিত হোক কিংবা সৃষ্টির কাজ 
সম্পর্কিত হোক । যেমন আল্লাহ তা'আলা বলেছেন ৪ 


0435 L BAIS SSE ISS } 


“চক্ষুর অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্পর্কে তিনি অবহিত” । 
[সূরা গাফির ৪ ১৯! 


আল্লাহ তাআলার নামসমূহের অভ্যন্তরে এই যে সৌন্দর্য, তা হতে পারে 
আলাদাভাবে প্রত্যেক নামের বেলায়, আবার হতে পারে এক নামের সঙ্গে অন্য 
নামের সম্মিলনে। ফলতঃ এক নামের সঙ্গে অন্য নামের সম্মিলনে অর্জিত হয় 
পরিপূর্ণতার উপর পরিপূর্ণতা । 


এর উদাহরণ ৪ ‘আল-‘আধীয আল-হাকীম’ (পরাক্রমশালী প্রজ্ঞাময়) এ নাম 
দু'টো আল্লাহ তা'আলা আল-কুরআনে বহুবার একসাথে বর্ণনা করেছেন। নাম 
দু’টোর প্রত্যেকটিই নিজ নিজ চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিপূর্ণতার উপর প্রমাণ 
বহন করছে। সে পরিপূর্ণতা হল 325" বা পরাক্রমশালী নামের মধ্যে বিরাজমান 
৩,৪ বা পরাক্রম এবং 454. নামের মধ্যে বিরাজমান 544 বা নির্দেশ ও 145০ 
বা প্রজ্ঞা। আর উভয় নামের সম্মিলনে বোঝা যাচ্ছে আরেকটি পরিপূর্ণতা । তা হল 
আল্লাহ তা'আলার পরাক্রম তীর প্রজ্ঞার সাথে জড়িত। তীর পরাক্রম যুলুম ও 
অত্যাচার দাবী করে না, যেরূপ সৃষ্টির কতেক পরাক্রমশালীদের থেকে প্রকাশ পেয়ে 
থাকে । কেননা শক্তিমত্তা ও পরাক্রম তাদের কতেককে পাপে উদ্ধুদ্ধ করে। ফলে সে 
যুলুম ও অত্যাচারে লিপ্ত হয়। অনুরূপভাবে আল্লাহ তা'আলার নির্দেশ ও প্রজ্ঞা তীর 
পরিপূর্ণ শক্তি ও পরাক্রমের সাথে জড়িত, যা সৃষ্টির নির্দেশ ও প্রজ্ঞা থেকে 
ভিন্নতর । কেননা তাদের নির্দেশ ও প্রজ্ঞায় কখনো লাঞ্ছনা আপতিত হয়। আল্লাহই 
অধিক পরিজ্ঞাত । 


a 


ৰ 


ARR 


a) 


MRR 


১২৮ 


অধ্যায়ের শেষে আমরা এমন কিছু উপকারিতা ও ফলাফলের দিকে ইঙ্গিত 
যা মুসলমান আহরণ করে থাকে এ মহান মূলনীতি বাস্তবায়ন তথা একমাত্র 
র প্রতি ঈমান আনয়নের মাধ্যমে, প্রভুত্বে, ইবাদাতে এবং নাম ও গুণাবলীতে 
কোন শরীক নেই । সে সব ফলাফল ও উপকারিতার মধ্যে রয়েছে ৪ 


তা দ্বারা বান্দা দুনিয়া-আখিরাতে সুখ লাভ করে থাকে। বরং এ উভয় 
র সুখ অর্জন আল্লাহর প্রতি ঈমান আনয়নের উপর নির্ভরশীল । আর স্বীয় 
নাম ও গুণাবলী এবং তীর ইলাহ্‌ হওয়ার প্রতি বান্দার ঈমানের পরিমাণ 
যায়ী তার সুখের পরিমাণ নির্ধারিত হবে। 
_ ২. আল্লাহ এবং তার নাম ও গুণাবলীর প্রতি বান্দার ঈমান থাকাই হল আল্লাহর 
প্রতি ভয়-ভীতি সঞ্চার হওয়া এবং তার আনুগত্য বাস্তবায়নের সবচেয়ে বড় 
উপকরণ ৷ সুতরাং বান্দা তার রবকে যত বেশী জানবে, তত বেশী সে তার 
নিকটবর্তী হবে, তীকে ভয় করবে, তীর ইবাদাত করার কামনা পোষণ করবে এবং 
তাঁর নাফরমানী ও বিরোধিতা থেকে দূরে থাকবে। 


৩. তা দ্বারা বান্দা স্বীয় হৃদয়ের প্রশান্তি, আত্মার প্রফুল্লতা, মনের আনন্দ এবং 
য় EE Ll LS ULAR 


(aed) & SEIS ST > ATE SACHS 3 


NEUE ; জেনে রেখ, 
র স্মরণেই চিত্ত প্রশান্ত হয়” । [সুরা আর-রা’দ ৪ ২৮]! 


8. আখিরাতের সাওয়াব অর্জন আল্লাহর প্রতি ঈমান আনয়ন ও তা বিশুদ্ধ 
য়ার উপর নির্ভরশীল । সুতরাং সে ঈমান বাস্তবায়ন এবং ঈমানের অপরিহার্য 
পূরণের মাধ্যমেই বান্দা আখিরাতের সাওয়াব লাভ করবে এবং এমন এক 
ন্নাতে প্রবেশ করবে যার প্রস্থ হচ্ছে আসমান ও যমীন পরিমাণ, যাতে থাকবে 
মন সব নেয়ামত যা কোন চোখ অবলোকন করেনি, কোন কর্ণ শ্রবণ করেনি এবং 
মানুষের হৃদয়ে উদয় হয়নি। আর মুক্তি পাবে জাহান্নাম ও তার কঠিন শাস্তি 
থেকে । সব কিছুর চেয়ে বড় হল মহান রাব্বুল আলামীনের এমন সম্তষ্টি সে অর্জন 
করবে যারপর তিনি তার উপর আর কখনোই ক্রোধান্বিত হবেন না। আর 
কিয়ামাতের দিন সে আল্লাহর মহান চেহারার দিকে দৃষ্টিদানের স্বাদ আস্বাদন করবে 
কোন ক্ষতিকর বিপদ ও বিভ্রান্তিকর ফিতনা ছাড়াই । 


৫. আল্লাহর প্রতি ঈমানই আমলকে শুদ্ধ করে এবং (আল্লাহর কাছে) গ্রহণযোগ্য 


১৯২৯ 


করে তোলে৷ ঈমানহারা হলে আমল কবুল হয় না। বরং আমলকারীর উপর তার 
আমল ফেরত আসে, যদিও তা অধিক পরিমাণে এবং বিভিন্ন রকমের হয়। আল্লাহ্‌ 
তাআলা বলেন ৪ 


Carin CGS IBIO RIALS IB IOI HHS } 


“কেউ ঈমান প্রত্যাখ্যান করলে তার কর্ম নিষ্ফল হবে এবং সে আখিরাতে 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে” । [সূরা আল-মায়িদাহ ৪ ৫] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
Kz EAL PISA Z 29434 wpe dtd E Pod 
(\৭::~১১ ছু CEE TEKS SEH ATE TE sho } 


“যারা মু'মিন হয়ে আখিরাত কামনা করে এবং এর জন্য যথাযথ চেষ্টা করে, 
তাদের প্রচেষ্টা স্বীকৃত হয়ে থাকে” । [সূরা আল-ইসরা ৪ ১৯] 


৬. আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান ইলম ও আমলের দিক থেকে হককে আঁকড়ে 
ধরার এবং অনুসরণের প্রতি ঈমানদারকে উদ্ধুদ্ধ করে। আর বান্দার জন্য কল্যাণকর 
উপদেশ ও প্রভাববিস্তারকারী শিক্ষা অর্জনের পূর্ণ প্রস্তুতি এনে দেয় এবং স্বভাবের 
পবিত্রতা, সংকল্পের সৌন্দর্য, কল্যাণের দিকে ধাবিত হওয়া, হারাম ও অন্যায়কে 
পরিহার করে চলা, প্রশংসিত চরিত্র ও মহান বৈশিষ্ট্য এবং কল্যাণকর শিষ্টাচারিতা 
অর্জনকে অপরিহার্য করে তোলে । 


৭. অনিষ্ট, বিষাদ, নিরাপত্তা, ভীতি, আনুগত্য ও নাফরমানী ইত্যাদি যে সকল 
বিষয় প্রত্যেকের ক্ষেত্রে (সংঘটিত হওয়া) অবশ্যম্ভাবী, সে সবের যত কিছুই 
মুমিনদের উপর আপতিত হয়, সে সকল ব্যাপারে আল্লাহর প্রতি ঈমানই তাদের 
আশ্রয়স্থল । আনন্দ ও উল্লাসের সময় তারা আল্লাহর প্রতি ঈমানের আশ্রয় নিয়ে 
তীর প্রশংসা ও স্তর্তি বর্ণনা করে এবং তীর দেয়া নেয়ামত তারা এঁ ক্ষেত্রে ব্যবহার 
করে যা তীর পছন্দনীয় । আর বিপদাপদ ও দুঃখ-কষ্টে আল্লাহর প্রতি ঈমানের 
আশ্রয় নিয়ে তারা তাদের ঈমান এবং এর ফলে অর্জিত পুণ্য ও সাওয়াব দ্বারা শান্তি 
লাভ করে। ভয়-ভীতি ও বিষন্নতার সময় তারা আল্লাহর প্রতি ঈমানের আশ্রয় 
নেয়। এতে তাদের হৃদয় প্রশান্তি লাভ করে, তাদের ঈমান বেড়ে যায় এবং তাদের 
রবের প্রতি তারা বড় বেশী আশ্বস্ত হয়। আল্লাহর আনুগত্য ও পুণ্য কাজের 
তাওফীক লাভের সময় তারা আল্লাহর প্রতি ঈমানের আশ্রয় নিয়ে নিজেদের উপর 
তীর নেয়ামতকে স্বীকার করে নেয়, পুণ্য কাজ পরিপূর্ণ করতে আগ্রহী হয় এবং 


১৩০ 


কাছে এর উপর দৃঢ় থাকার ও আমল কবুলের তাওফীক লাভের প্রার্থনা করে। 
র কোন কাজে লিপ্ত হয়ে গেলে তারা আল্লাহর প্রতি ঈমানের আশ্রয় নিয়ে 
থেকে তাওবা করার প্রতি এবং এর অনিষ্ট ও ক্ষতি হতে মুক্ত হওয়ার প্রতি 
[বিত হয়। অতএব মুমিনগণের সকল চলাফেরা ও কাজকর্মের ক্ষেত্রে তাদের 
হল একমাত্র আল্লাহর প্রতি ঈমান । 


. আল্লাহ তা‘আলাকে তীর নাম ও গুণাবলী সহকারে জানলে হৃদয়ে আল্লাহর 
Ip অবশ্যম্ভাবী হয়ে উঠে। কেননা আল্লাহর নাম ও গুণাবলী সর্ব দিক দিয়ে 
রিপূর্ণ । আর পরিপূর্ণতা ও মর্যাদাকে ভালবাসাই হল মানবাত্মার জন্মগত স্বভাব । 
এব হৃদয়ে যখন আল্লাহর ভালবাসা প্রতিষ্ঠিত হয়, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ তখন 
আমলের প্রতি অনুগত হয় এবং আল্লাহ যে হেকমতের কারণে বান্দাকে সৃষ্টি 
| লতা বতিন চিত হুয়া মা লে হকি যা ছার তদ ক! 


৯. আল্লাহর নাম ও গুণাবলী জানা থাকলে এ বিশ্বাস দৃঢ় হয় যে, একমাত্র 
আদ সৃষ্টির সকল কিছু পরিচালনা করেন এবং এতে তীর কোন শরীক নেই। 

।র ফলে দ্বীন ও দুনিয়ার সকল কল্যাণ অর্জনের ক্ষেত্রে আল্লাহর উপর সত্যিকার 
াওয়াক্লুল (নির্ভরতা) সৃষ্টি হয়। এতেই রয়েছে বান্দার সাফল্য ও কামিয়াবী। 
অতএব কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তিনিই তার জন্য যথেষ্ট । 


১০. আল্লাহর সুন্দর নামগুলো অনুধাবন করা এবং সে সম্পর্কে জ্ঞানার্জন করা 
প্রত্যেক বিষয়ে জ্ঞানার্জনের মূল; কেননা আল্লাহ ছাড়া যত জ্ঞাত বিষয় রয়েছে, হয় 
তা তীরই সৃষ্টি অথবা নির্দেশ, এবং হয় তা এঁ বিষয় সম্পর্কিত জ্ঞান যা তিনি সৃষ্টি 
করেছেন অথবা এঁ বিষয় সম্পর্কিত জ্ঞান যা তিনি প্রণয়ন করেছেন। আর সৃষ্টি ও 
নির্দেশের উদ্ভব হল তার সুন্দর নামসমূহ থেকে। এ বিষয় দু'টো আল্লাহর 
নামসমূহের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত । অতএব যে ব্যক্তি আল্লাহর নামসমূহ 
এমনরূপে অনুধাবন করল যা সৃষ্টির জন্য সমীচীন, সে মূলতঃ সকল জ্ঞানকেই 


১৩১ 


দ্বিতীয় ভাগ 
ঈমানের অবশিষ্ট রুকনসমূহ 


এতে রয়েছে পীচটি অধ্যায় ৪ 


এ অধ্যায়ে আছে তিনটি পরিচ্ছেদ ৪ 


প্রথম পরিচ্ছেদ ৪ ফিরিশ্তাদের পরিচয় , তাদের সৃষ্টির মূল, তাদের গুণাবলী ও 
কিছু বৈশিষ্ট্য 


দ্বিতীয় পরিচ্ছেদ ৪ ফিরিশ্তাদের প্রতি ঈমানের মর্যাদা, পদ্ধতি এবং এসবের প্রমাণ 
তৃতীয় পরিচ্ছেদ ৪ ফিরিশ্তাদের দায়িত্ব ও কাজ 


১৩২ 


এর আরবী প্রতিশব্দ হল £59১ যা ৩০ শব্দের বহুবচন । আর ৩১৮ শব্দটি 
৷ শব্দ থেকে গৃহীত । এর অর্থ বার্তা বা বাণী । 


আর ফিরিশৃতাগণ হলেন ঃ আল্লাহর সৃষ্টিসমূহের সেই সৃষ্টি, যাদের সুক্ষ নুরানী 
হ রয়েছে, যারা বিভিন্ন আকৃতি, চেহারা ও সম্মানিত কারো বেশ ধারণ করতে 
চম । তাদের বিশাল শক্তিমত্তা ও চলাফেরার বিরাট সামর্থ রয়েছে। তারা সংখ্যায় 
বেশী যে, আল্লাহ ছাড়া তাদের সংখ্যা আর কেউ জানে না । আল্লাহ তাদেরকে 


: ্ 4 - 
eps >, 02 ob) | a, JP LSM cls) 
CES ey 
“ফিরিশৃ্তাগণ নুর হতে সৃষ্ট । আর জ্রিনিকে সৃষ্টি করেছেন ধোয়াবিহীন অগ্নি শিখা 
হতে এবং আদমকে সৃষ্টি করেছেন এঁ বস্তু হতে যা তিনি তোমাদের কাছে বর্ণনা 
করেছেন”” ৷ ধোঁয়াবিহীন অগ্নি শিখা হল ৪ অগ্নুর কালো রঙের সাথে মিশ্রিত শিখা । 


১ সহীহ মুসলিম (হাদীস নং ২৯৯৬) 


১৩৩ 


তাদের গুণাবলী £৪ 
ফিরিশৃতাদের গুণাবলী ও হাকীকতের বর্ণনা দিয়ে কুরআন ও সুন্নায় বহু দলীল 
সন্নিবেশিত হয়েছে। সে সবের মধ্যে রয়েছে $ 
তাদেরকে শক্তি ও কঠোরতার গুণে গুনান্বিত করা হয়েছে। যেমন আল্লাহ 
তাআলা বলেন $ 


SETI EGS SANTEE ITI ANBTAG HEL ¥ 


2 31৩ 


“হে মু'মিনগণ! তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার-পরিজনকে রক্ষা 
কঠোর স্বভাব সম্পন্ন ফিরিশৃতাগণ” । [সূরা আত-তাহরীমঃ ৬] আল্লাহ তা'আলা 


on SHIEK F 

“তাকে শিক্ষা দান করেছে কঠোর শক্তি সম্পন্ন” । [সূরা আন-নাজমঃ৫] আল্লাহ্‌ 
তার গুণাবলী বর্ণনায় আরো বলেনঃ 

CY: 23) LLL IAG Le 1B G5} 

“শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন” । [সূরা আত-তাকওয়ীর]। 

তাদেরকে বিশাল দেহ ও প্রকান্ড সৃষ্টি হিসাবে গুণান্বিত করা হয়েছে। সহীহ 

আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তা'আলার বাণী $$ ০% 39 3559 $৯ 

(17:29) অৰ্থাৎ তিনি তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন [সূরা আত-তাকওয়ীর $ 

২৩] এর অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 

বললেনঃ 
fy SM gla pf Wale Ge Bh a3g2 se IL be 
C381 BL salt on be Al os Bs sll 2 ag? 


১৩৪ 


“তিনি জিবরীল । যে আকৃতিতে তাকে সৃষ্টি করা হয়েছে সে আকৃতিতে তাকে 
এ দু'বার ছাড়া আর দেখিনি। আসমান ও যমীনের মাঝে যা আছে তার 
গঠন দিয়ে তা আবৃত করে আসমান থেকে নামা অবস্থায় আমি তাকে 


99১ 
| 


ESE HEE EE TE SHEE ETE SEE 
তিনি বলেনঃ 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীলকে তার 
স্ব আকৃতিতে দেখেছেন। তার ছিলো ছয় শত পাখা । এর প্রত্যেকটি পাখাই 
দিগন্তকে ঢেকে ফেলেছিল । আর তার পাখা থেকে নির্গত হচ্ছিল বিভিন্ন রঙের বস্তু, 
_ মুক্তা ও ইয়াকুত পাথর, যা আল্লাহই ভাল জানেন’*। হাফেয ইবনে কাসীর বলেন, 
j সনদ ভাল। 


আবু দাউদ জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন 
যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


ou be OL Bll LE op BIOL op Db se SA ONY ON 
Kole Bon jas dljle 9 ABT dads 
করার অনুমতি আমাকে দেয়া হয়েছে। তার কানের লতি ও কাধের মাঝের দূরত্ব 
হল সাত শত বৎসরের চলার পথ”*। হাইসামী আল-মাজমা' গ্রন্থে বলেন, এ 
সনদের বর্ণনাকারীগণ হলেন সহীহ হাদীসের বর্ণনাকারী । 

" তাদের আরো গুণাবলীর মধ্যে রয়েছে সৃষ্টিগত দিক ও পরিমাণে তাদের মধ্যে 
পার্থক্য রয়েছে। অতএব তারা একই স্তরের নন। তাদের কারো রয়েছে দু'টো 


পাখা, কারো রয়েছে তিনটি, কারো চারটি এবং কারো ছয় শত পাখা রয়েছে। 
আল্লাহ তা'আলা বলেন ৪ 


SERIES IIHS HII HIG SASS 3 


* সহীহ মুসলিম (হাদীস নং ১৭৭) 
২ মুসনাদ ইমাম আহমাদ (১/৩৯৫), (৬/২৯৪) 
* সুনান আবু দাউদ (৫/৯৬), হাদীস নং ৪৭২৭) 


১৯৩৫ 


oe § ENING 


“সকল প্রশংসা আকাশমন্ডল ও নভোমন্ডলের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি 
ফিরিশৃতাদেরকে বার্তাবাহকরূপে দু’ দু*টি, তিন তিনটি ও চার চারটি পক্ষবিশিষ্ট 
বানিয়েছেন। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন” । [সূরা ফাতির ৪ ১] 


তাদের আরো গুণাবলীর মধ্যে রয়েছে সৌন্দর্য ও শোভা ৷ তারা এতে উঁচু স্তরে 
অবস্থান করছে। আল্লাহ তা'আলা জিবরীল আলাইহিস সালামের ব্যাপারে বলেন ৪ 


© (1-0) SG 3 # SANs ihe } 
“তাকে শিক্ষা দান করেন শক্তিশালী অপরূপ সুন্দর (ফিরিশৃতা), তিনি (নিজ 
আকৃতিতে) স্থির হয়েছিলেন” । [সূরা আন-নাজম £ ৫-৬] 
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, $, + 9১ অর্থ হল সুন্দর রূপের 
অধিকারী । আর কাতাদাহ বলেন, (এর অর্থ) সুন্দর দীর্ঘকায় অবয়বের অধিকারী । 


ইউসুফ আলাইহিস সালামকে দেখার সময় মহিলাদের অবস্থা সম্পর্কে সংবাদ 
দিয়ে আল্লাহ তা'আলা বলেন ৪ 


& SSSI BEONB FL IEIGE ৰ ELEN y 


(Y \ ih 22) 


“এরপর যখন মহিলারা তাকে দেখল, তখন তারা তাকে মহিয়ান ভেবে 
আভিভূত হল এবং নিজেদের হাত কেটে ফেলল । তারা বলল, অদ্ভূত আল্লাহর 
মহিমা! এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফিরিশ্তা” । [সূরা ইউসুফ ৪ ৩১] 


তারা এজন্যই এমনটি বলেছিলো যে, ফিরিশ্তাগণ অপার সৌন্দর্যে গুণান্বিত 
হওয়ার ব্যাপারটি মানুষের কাছে স্বতসিদ্ধ ছিল । 


তাদের আরো যে সব গুণাবলীতে আল্লাহ তাদেরকে অভিহিত করেছেন তম্মধ্যে 
রয়েছে ৪ তারা সম্মানিত পুণ্যময় । আল্লাহ তাআলা বলেন ৪ 


(\1-) ০:5) ছু TIS # IER} 
“পুণ্যবান সম্মানিত লেখকদের হাতে” । [সূরা ‘আবাসা ৪ ১৫-১৬] 


১৯৩৬ 


Ov vidas) CESS + Ged LSS Y 
“অবশ্যই তোমাদের উপর আছেন সংরক্ষকবৃন্দ, সম্মানিত লেখকগণ” । [সূরা 
আল-ইনফিতার ৪ ১১-১২] 
তাদের গুণাবলীর মধ্যে আরো রয়েছে লজ্জা; কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি 
য়া সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন ৪ 

CAST an rad fe) tp gol I 
“আমি কি এ ব্যক্তির ব্যাপারে লজ্জা করব না, যার ব্যাপারে ফিরিশ্তাগণ 
লজ্জাবোধ করেন?” । 
‘তাদের আরো গুণের মধ্যে ইলমও রয়েছে। আল্লাহ তা'আলা ফিরিশৃ্তাদেরকে 
সম্বোধন করে বলেন ৪ 

Cr) & GISSVEITL IES 

“তিনি বললেন, তোমরা যা জান না নিশ্চয়ই আমি তা জানি” । [সুরা আল- 
রাকারাহঃ ৩০] 


:_ আয়াতটিতে আল্লাহ তা'আলা ফিরিশ্তাদের জন্য ইলম সাব্যস্ত করেন এবং 
“নিজের জন্যও এমন ইলম সাব্যস্ত করেন যা ফিরিশৃতাগণ জানে না। আল্লাহ 
তা'আলা জিবরীল আলাইহিস সালাম সম্পর্কে বলেন $ 


PTA 


(-oi) & GILES 33 # GRIEG $2 
“তাকে শিক্ষা দান করেন শক্তিশালী অপরূপ সুন্দর (ফিরিশ্তা), তিনি (নিজ 
আকৃতিতে) স্থির হয়েছিলেন” । [সূরা আন-নাজম ৪ ৫-৬] 


ত্বাবারী বলেন £$ ‘জিবরীল আলাইহিস সালাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামকে এ কুরআন শিক্ষা দিয়েছেন’ ৷ এতে জিবরীল আলাইহিস সালামকে শিক্ষা 
নেয়া ও শিক্ষা দেয়ার গুণে অভিহিত করার ব্যাপারটি অন্তর্ভুক্ত রয়েছে। 


* সহীহ মুসলিম (হাদীস নং ২৪০১) 


১৩৭ 


এছাড়াও কুরআন ও সুন্নায় তাদের আরো মহান গুণাবলী এবং উত্তম চরিত্র 
সাব্যস্ত করা হয়েছে, যা তাদের সুউচ্চ মর্যাদা ও সম্মানের প্রমাণ বহন করে। 


ফিরিশ্তাদের বৈশিষ্ট্য £ 
বিশেষিত করেছেন এবং তারা জ্বিন, মানব ও সমস্ত সৃষ্টিকুল থেকে এসব বৈশিষ্ট্য 
দ্বারা স্বাতন্ত্য লাভ করেছেন । এ সব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ৪ 


তাদের বসবাস হল আসমানে । সৃষ্টির ব্যাপারে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন এবং 
সৃষ্টিকে পরিচালনার যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে তা কার্যকর করার 
জন্যই শুধু তারা যমীনে অবতরণ করেন। আল্লাহ তা'আলা বলেন 8 


(Y=) 12% HELA CAIN SIAN N ¥ 


oy #5 


“তিনি তীর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা স্বীয় নির্দেশ ওহী সহ ফিরিশৃতা 
নাযিল করেন” । [সূরা আন-নাহ্‌ল ৪ ২] 


আল্লাহ তা'আলা আরো বলেন $ 
EE PARTS ATE EAC SS ES 
“আর আপনি ফিরিশ্তাদেরকে দেখতে পাবেন যে, তারা আরশের চতুল্পার্শ্ে 
পরিবেষ্টন করে তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে” । 
[সূরা আয-যুমারঃ ৭৫! 
আৰু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ঃ রাসূলুল্লাহ সান্মাল্মাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
ed! De 3 Ugg Sy fll FEO Ss Lyi» 
TS oh Bl gay di dln p53 1b 2) EE dl D3 
% E> se ES 02 2. ৰ Eee Fy 
CO gas oy mALsly © gas phy RLS G0 IIS oS 
“রাতে এবং দিনে তোমাদের মধ্যে একের পর এক ফিরিশ্তাগণ আসতে 


থাকে। তারা ফজরের সালাত ও আসরের সালাতে একত্রিত হয় । এরপর যারা 
রাতে তোমাদের মধ্যে ছিলেন তারা উর্ধাকাশে চলে যায় । অতঃপর আল্লাহ তাদের 


৯৩৮ 


ঢ অধিক অবহিত হয়েও তাদেরকে প্রশ্ন করেন, তোমরা আমার বান্দাদেরকে 

ট অবস্থায় ছেড়ে এসেছ? তারা বলেন, আমরা তাদেরকে ছেড়ে এসেছি সালাতরত 

বস্থায় এবং আমরা তাদের কাছে এসেছিও সালাতরত অবস্থায়”*। এ বিষয়ে 
ংখ্যা এত বেশী যে, তা গণনা করা দুরূহ । 


তাদের বৈশিষ্ট্যের মধ্যে এটাও রয়েছে যে, তারা কখনো নারীর অভিধায় বিশেষিত 
EI bE SALI tit 
5 ES 2S 22044 2% EH EY 25) bs 2h 2 Kd es 
(৭:৩, ৰথ ess 


“তারা দয়াময় (আল্লাহ)র বান্দা ফিরিশৃতাদেরকে নারী গণ্য করেছে। এদের 
কি তারা প্রত্যক্ষ করেছে? তাদের উক্তি অবশ্য লিপিবদ্ধ করা হবে এবং 
তাদেরকে জিজ্ঞাসা করা হবে” । [সূরা আয-যুখরুফ ৪ ১৯] 


আল্লাহ তা'আলা আরো বলেন $ 

ove) EGSRESIIHAI TIN GIIGIG 3 
“যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফিরিশৃতাদেরকে নারীবাচক নাম দিয়ে 
থাকে” । [সূরা আন-নাজম ৪ ২৭] 
_ তাদের বৈশিষ্ট্যের মধ্যে আরো রয়েছে, তারা কোন কিছুতেই আল্লাহর 
“নাফরমানী করেন না, তাদের থেকে গোনাহের কাজ প্রকাশ পায় না। বরং আল্লাহ 
তা'আলা তাদেরকে আনুগত্য ও তার নির্দেশ পালনের স্বভাবসম্পন্ন করে সৃষ্টি 
করেছেন। যেমন আল্লাহ তা'আলা তাদের বর্ণনায় বলেন ৪ 
ier) EBL RULOIE IAAL MOLES J 


“আল্লাহ তাদেরকে যে আদেশ করেন তারা তা অমান্য করে না। আর তারা যা 
করতে আদিষ্ট হয় তা-ই করে” । [সূরা আত-তাহরীম ৪ ৬] 


আল্লাহ তা'আলা আরো বলেন $ 


CrvietsS & Zs 2s A 2 22 5 2 2 852409 y 


* সহীহ বুখারী (হাদীস নং ৫৫৫), সহীহ মুসলিম (হাদীস নং ৬৩২) 


১৩৯ 


“তারা তীর আগে বেড়ে কথা বলে না, তারা তো তার আদেশ অনুসারেই কাজ 
করে থাকে” । [সূরা আল-আম্বিয়া ৪ ২৭] 


তাদের এ বৈশিষ্ট্যও রয়েছে যে, তারা ইবাদাত থেকে ক্ষান্ত হন না এবং 
বিরক্তও হন না । আল্লাহ তা'আলা বলেন ৪ 


EAS BORIS # CIS es OF CSS ils O72 
(Y-)\ dss) EHS 
“তার সান্নিধ্যে যারা আছে তারা অহংকার বশে তীর ইবাদাত করা হতে বিমুখ 


হয় না এবং বিরক্তি বোধ করে না। তারা রাত-দিন তার পবিত্রতা ঘোষণা করে, 
তারা ক্লান্তও হয়না” । [সুরা আল-আষ্বিয়া ৪ ১৯-২০] 


অন্য আয়াতে তিনি বলেন ৪ 
ict) & CBEST KIN SCALES Ss GIES Ys 


“এ সব লোকেরা অহংকার করলেও যারা আপনার প্রতিপালকের সান্নিধ্যে 
রয়েছে তারা তো দিবা-রাত্র তীর পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ 
করে না” । [সূরা ফুস্সিলাত ৪ ৩৮] 


এগুলো ফিরিশৃতাদের সেই সব বৈশিষ্ট্যসমূহের কিছু বৈশিষ্ট্য যদ্ধারা আল্লাহ 
তা'আলা জ্বিন ও মানুষ এ উভয় জাতিকে বাদ দিয়ে তাদেরকেই বিশেষিত 
করেছেন। সারকথা হল ফিরিশ্তাগণ আরেকটি জাতি৷ তারা জ্বিন ও মানুষ হতে 
সৃষ্টির মূলগত দিক দিয়ে ভিন্ন ও স্বতন্ত্র, যেমনিভাবে জ্বিন ও মানুষ উভয়েরই এমন 
সব বৈশিষ্ট্য রয়েছে যদ্বারা তারা একে অন্যের থেকে স্বতন্ত্র ও ভিন্ন । আল্লাহই 
অধিক পরিজ্ঞাত ৷ 


১৪০ 


ছাড়া ঈমান বাস্তবায়িত হয় না। আল্লাহ স্বীয় গুছ্ছে এ ব্যাপারে স্পষ্টভাবে 
করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও স্বীয় সুন্নায় এ ব্যাপারে 
ত করেছেন। আল্লাহ তা'আলা বলেন ৪ 
EG SIT AL CAG SLING SISO OGM Gl 3 
(YAe:553 PEAY 
“রাসূল, তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান 
এনেছেন এবং মু'মিনগণও। তাদের সকলে আল্লাহ, তীর ফিরিশৃতাগণ, তার গ্রন্থসমূহ 
ও তীর রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেছে” । [সূরা আল-বাকারাহ ৪ ২৮৫] 


: তিনি ঘোষণা করেছেন যে, ঈমানের অন্যান্য রুকনগুলোর পাশাপাশি 
ফিরিশৃতাদের প্রতি ঈমান আনয়ন সে সব বিষয়ের অন্তর্গত যা আল্লাহ তার 


রাসুলের উপর নাযিল করে রাসূল ও তার উম্মাতের উপর ওয়াজিব করেছেন। আর 

তারা তা মেনেও নিয়েছেন। 

' আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ৪ 

BABBLER DIN 3 GEM SSE ILRLIMNII AMG ¥ 
(VV: 54d) ছু BIAS ADS 

“পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোন পুণ্য নেই; কিন্তু পুণ্য 


_ আছে কেউ আল্লাহ, শেষ দিবস, ফিরিশৃতাগণ, সকল গ্রস্থ ও নবীগণের প্রতি ঈমান 
আনয়ন করলে” । [সূরা আল-বাকারাহ ৪ ১৭৭] 


: এ বিষয়গুলোর প্রতি ঈমানকে তিনি পুণ্যের প্রমাণ সাব্যস্ত করেছেন। আর পুণ্য হল 
' কল্যাণের একটি ব্যাপক নাম । কেননা উল্লেখিত এ বিষয়গুলোই সৎকর্মসমূহের মূল 
' এবং ঈমানের রুকন - যা থেকে ঈমানের সমস্ত শাখা-প্রশাখা বিস্তৃতি লাভ করেছে। 


১৪১ 


অনুরূপভাবে এর বিপরীতে আল্লাহ তা'আলা এ সংবাদও দিয়েছেন যে, যে ব্যক্তি 
এ রুকনসমূহকে অস্বীকার করে, সে প্রকৃতপক্ষে আল্লাহকেই অস্বীকার করল । আল্লাহ 
বলেনঃ 
#32 NE HLL ৰ 54) 330 34 SASS 
Ovi f SE BLISS D2 ALT NESY Vee Te ad Pad acl er) 
“যে ব্যক্তি আল্লাহ, তার ফিরিশৃতাগণ, তীর গ্রন্থসমূহ, তার রাসূলগণ ও শেষ 


দিবসকে অস্বীকার করল, সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়ল । [সূরা আন-নিসা 
৪ ১৩৬] 


এখানে আল্লাহ এঁ ব্যক্তির প্রতি কুফ্র শব্দটি প্রয়োগ করেছেন যে এ রুকনসমূহ 
অস্বীকার করে। তিনি একে সুদূরপ্রসারী ভ্রষ্টতা বলে অভিহিত করেছেন। এতে 
বোঝা গেল যে, ফিরিশ্তাদের প্রতি ঈমান হচ্ছে ঈমানের রুকনসমূহের একটি বড় 
রুকন এবং কেউ তা পরিত্যাগ করলে মুসলিম মিল্লাত থেকে বহিষ্কৃত হয় । 


একইভাবে সুরাহ্‌ও এর উপর প্রমাণ বহন করছে। বিখ্যাত হাদীসে জিবরীলে 
স্পষ্টভাবে এসেছে, যা ইমাম মুসলিম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে 
স্বীয় সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ৪ 


Pa bs fr) bls lb 3) ey C13 EB dl day 8 Gt 

3x lof bs 83 J gdh Bale E23 AES Spm M3 ক 
Ey Aled dle LS ogy AAS) BMS ) wl BF GY SL 
J Of agts Of ais : Es dil dpm) J INL of gr Lot 
easy BS NGF SDladl oo5y bF dl Jp) es 05 BY) a) 
AJ Led dE cdi JU COs A) cahzsl OF cal শে ৩৮০) 
FEC FS SL YS 9) :dB tou! sf st JB Ladlas ys Ss 
JG clue UB (0759 02> ADL pF FT gly ayy MSY 
Lb 15 ST | 0B oly DY di as ofr dE or sb 
KBLl on leh es dyad by : JB oid of BIE dE ly 


১৪২ 


2s 
es 
ৰ 
2 

E52 

22 

£ 

5 


Al Ld) cs 5 0fy 5) LHL Ab ofp :JE TULL 8 sb dS 
JG & We cad Gla FUG AOL dd 03 lez coli ss) dal 
ns Sb) dG tl dj iw) dl: TOBA 2 635 Les 2 
Ces eialay 5G 
“কোন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে 
। ইত্যবসরে ধবধবে সাদা ' কাপড় পরিহিত এক লোক আমাদের মধ্যে 
আগমন করলেন। তার চুল ছিলো অতিশয় কৃষ্ণ, সফরের কোন চিহ্ন তার মধ্যে 
[রিলক্ষিত হচ্ছিল না, আর আমাদের কেউ তাকে চিনত না। আগস্তুক নবী 
াল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ ঘেঁষে বসলেন এবং হাঁটুদ্বয় তার হাটুর 
সাথে লাগিয়ে হস্তদ্ধয় উরুদ্বয়ের উপর রাখলেন। এরপর বললেন, হে মুহাম্মাদ! 
আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়া 
সাল্লাম বললেন, “ইসলাম হল - এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া প্রকৃত 


কোন ইলাহ্‌ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল, আর সালাত কায়েম করা, যাকাত 
প্রদান করা, রমাদান মাসে রোযা রাখা এবং সামর্থবান হলে বায়তুল্লাহর হজ্জ পালন 


' সাল্লাল্মাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তা হল আল্লাহ, তার ফিরিশ্তাগণ, তীর 
গ্রন্থসমূহ, তীর রাসূলগণ ও আখিরাত দিবসের উপর ঈমান রাখা এবং তাক্দীরের 
' ভাল ও মন্দের প্রতিও ঈমান পোষণ করা”। আগস্তক বললেন, আপনি সত্য 
" বলেছেন। এবার আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন । নবী সাল্লান্পাহু আলাইহি 
ওয়া সাল্লাম বললেন, “তা হল আপনি আল্লাহর ইবাদাত এমনভাবে করবেন যেন 
তীকে দেখছেন, যদি তাকে না দেখে থাকেন তাহলে তিনি তো আপনাকে 
দেখছেন” ৷ আগস্তক বললেন, আপনি আমাকে কিয়ামাত সম্পর্কে অবহিত করুন। 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “যাকে প্রশ্ন করা হয়েছে তিনি 
প্রশ্নকারীর চেয়ে ক্ব্য়ামত সম্পর্কে বেশী জ্ঞান রাখেন না” । আগস্তুক বললেন, 
তাহলে তার আলামত সম্পর্কে আমাকে জানান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বললেন, “তা হল.দাসী তার মুনিবকে প্রসব করবে, আর নগ্ন পায়ের উলঙ্গ 


১৪৩ 


করছে” । উমর বললেন, তারপর আগস্তক চলে গেলেন। অতঃপর আমি কিছুক্ষণ 
অপেক্ষা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন ৪ “হে উমর 
! তুমি কি জান প্রশুকারী কে”? আমি বললাম, আল্লাহ এবং তীর রাসূলই অধিক 
অবগত । তিনি বললেন, “তিনি হলেন জিবরীল । তিনি তোমাদের কাছে এসেছেন 
তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেয়ার জন্য” । 


এটি একটি মহান হাদীস যাতে দ্বীনের সকল মূলনীতি ও স্তর শামিল রয়েছে। এ 
হচ্ছে এ দ্বীন শিক্ষা দেয়ার এক বিরল পদ্ধতি, যা ‘ফিরিশৃতা রাসূল’ তথা সর্বোত্তম 
ফিরিশ্তা জিবরীল আলাইহিস সালাম ও “মানব রাসূল’ তথা সর্বোত্তম মানব 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে কথপোকথনের আকারে এসেছে। 
অতএব মুসলমানদের উচিত এ মহান হাদিসটির ব্যাপারে যথাযথ গুরুত্ব আরোপ 
করা এবং এ হতে শিক্ষা্থহণ ও শিক্ষাদানের ক্ষেত্রে স্বীয় পদ্ধতি আহরণ করা, যে 
পদ্ধতির উপর ছিলেন সালফে সালেহীন । আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন। 
হাদীসটিতে ফিরিশৃতাদের উল্লেখ রয়েছে এবং এও রয়েছে যে, তাদের প্রতি ঈমান 
হচ্ছে ঈমানের রুকনসমূহের একটি রুকন। আর এটাই এখানে উদ্দেশ্য...... 
আল্লাহই অধিক জ্ঞান রাখেন। 


ফিরিশৃ্তাদের উপর ঈমান আনার পদ্ধতি ৪ 


ফিরিশৃতাদের উপর ঈমান আনয়নের ক্ষেত্রে বেশ কিছু দিক রয়েছে, যা বাস্ত 
বায়ন করা বান্দার জন্য অপরিহার্য, যাতে ফিরিশৃতাদের প্রতি তার ঈমান বাস্ত 
বায়িত হয়। আর তা হল ৪ 


১. ফিরিশৃতাদের অস্তিত্বের স্বীকৃতি প্রদান ও তাদেরকে সত্য প্রতিপন্ন করা, 
পূর্ববর্তী দলীলসমূহ দ্বারা যেরূপ বোঝা যাচ্ছে যে, তাদের প্রতি ঈমান রাখা ঈমানের 
একটি রুকন । অতএব তা ছাড়া ঈমান বাস্তবায়ন হবেনা । 


২. এ ঈমান পোষণ করা যে, তারা সংখ্যায় অনেক বেশী, আল্লাহ তা'আলা 
ছাড়া আর কেউ তাদের সংখ্যা জানে না। যেমন দলীল দ্বারা তা-ই বোঝা যাচ্ছে। 
আল্লাহ তা'আলা বলেন ৪ 


Ni & AISIIREAIUS 


Pd 


* সহীহ মুসলিম (হাদীস নং ৮) 


১88 


আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন” । [সূরা আল- 
স্‌সির ৪ ৩১] 


আপনার প্রভুর সৈন্য তথা ফিরিশৃতাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ জানে 
{তার কারণ হল তাদের সংখ্যাধিক্য । সালাফদের কেউ কেউ ভা বলেছেন। 


ইসরার দীর্ঘ হাদীসটিতে এসেছে, যা ইমাম বুখারী ও মুসলিম মালেক ইবনে 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন ৪ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
বলেছেনঃ 
LR UG Cds bs lyr b CAG gall Cll SEH) En 
ET 25 13304 | 2 lye 2 3) dlls A Ones 09% JS dled 3 g0nll 
Cet 


এরপর আমার উদ্দেশ্যে বায়তুল মা‘মূরকে তুলে ধরা হল । আমি বললাম, 
__ হে জিবরীল ! এটা কি? তিনি বললেন, এটা হল বায়তুল মামূর, যাতে প্রতিদিন 

ত্তর হাজার ফিরিশৃতা প্রবেশ করেন। তারা একবার এখান থেকে বের হলে 
তাদের শেষ দল আসা পর্যন্ত আর ফিরে আসবে না” । 


' সহীহ মুসলিমে আবদুল্লাহ ইবনে মাস‘উদ থেকে আরো বর্ণিত আছে ৪ তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


Sls A © gs eb) HS © Pj Af O gh 2 Len wf SBD 
FSS 


“সেদিন জাহার্নামকে নিয়ে আসা হবে। তার সত্তর হাজার লাগাম থাকবে। 
প্রত্যেক লাগামের সঙ্গে থাকবে সত্তর হাজার ফিরিশ্তা যারা তা টানবে”*। 


হাদীস দু'টো ফিরিশ্তাদের আধিক্যের প্রমাণ বহন করছে। অতএব বায়তুল 


সহীহ বুখারী (হাদীস নং ৩২০৭), সহীহ মুসলিম (হাদীস নং ১৬৪), হাদীসের শব্দ সহীহ 
মুসলিম থেকে গৃহীত । 
২ সহীহ মুসলিম (হাদীস নং ২৮৪২) 


১৪৫ 


মা‘মূরে যখন প্রতিদিন সত্তর হাজার ফিরিশ্তা প্রবেশ করেন, তারপর সেখানে আর 
ফিরে আসেন না, বরং তারা ভিন্ন অন্যরা আসেন এবং কিয়ামাতের দিন এত _ 
ংখ্যক ফিরিশৃতা জাহার্নামকে নিয়ে আসবেন, তাহলে তারা ভিন্ন অন্য সব 
ফিরিশৃ্তাদের সংখ্যা কিরূপ, যারা অন্যান্য কাজে নিয়োজিত রয়েছেন?! যাদের 
ংখ্যা তাদের সৃষ্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেনা । 
৩. আল্লাহর কাছে তাদের বিশাল মর্যাদা, সম্মান ও গৌরবের স্বীকৃতি প্রদান। 
যেমন আল্লাহ তা'আলা বলেন ৪ 


EA D5 PASS te GE NE KCL NT ESN IGS } 
(YV-Y Vel) I 


“তারা বলে, ‘দয়াময় (আল্লাহ) সন্তান গ্রহণ করেছেন’ । তিনি অনেক পবিত্র 
মহান । তারা তো তার সম্মানিত বান্দা । তারা আগে বেড়ে কথা বলে না, তারা তো 
তীর আদেশ অনুসারেই কাজ করে থাকে” । [সুরা আল-আসম্বিয়া ৪ ২৬-২৭] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 


An 


Overs) & IIL ¥ LICL F 
“পুণ্যবান সম্মানিত লেখকদের হাতে” । [সূরা ‘আবাসা ৪ ১৫-১৬] 
আল্লাহ তাদেরকে বিশেষিত করছেন যে, তারা আল্লাহর কাছে সম্মানিত । 
আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আরো বলেন $ 
rites) & CHEST TIN SERS GH } 
“্যারা আপনার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা তো দিবা-রাত্র তার 
পবিত্ৰতা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করে না” । [সূরা ফুস্সিলাত ৪ ৩৮] 


আল্লাহ বর্ণনা করছেন যে, তারা তীর সান্নিধ্যে আছেন। বিরক্তিহীনভাবে 
আল্লাহর ইবাদাত করতে পারার মর্যাদার পাশাপাশি এটা তাদের জন্য সম্মানের 
ব্যাপার ৷ তদুপরি আল্লাহ তা'আলা কুরআনের একাধিক স্থানে তাদের নামে কসম 
করেছেন। এমনটি তার কাছে তাদের সম্মানের কারণেই হয়েছে তিনি বলেন ৪ 


-V:bLah HE CIE # 35526 # WIL dlS Ys 


১৪৬ 


“শপথ সে সব ফিরিশ্তার যারা সারিবদ্ধভাবে দভডায়মান ও যারা কঠোরভাবে 
f AOS LRM [সূরা আস-সাফ্ফাত ৪ ১-৩] 


ou & FN + CEH 


a 
হে আসে, এবং শপথ তাদের যারা উপদেশ পৌছিয়ে দেয়” । [সূরা আল- 
> 8 8-৫] 

আল্লাহর ছে ফিরিশৃতাদেরকে সন্মান প্রদর্শনের যে চিত্র বিভিন্ন পদ্ধতিতে ও 
চত্ৰপূর্ণ বাকরীতিতে পেশ করা হয়েছে তা অনেক, যা চিন্তাশীল কোন ব্যক্তির 
গোপন নয়। ফলে শরীয়তে এ বিষয়টির প্রতিপাদন অবধারিত হয়ে উঠে। 
অধিক পরিজ্ঞাত । 


৪. তাদের মধ্যে যে শ্রেষ্ঠত্বের ভেদাভেদ আছে এবং আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব ও 
মর্যাদায় তারা এক সমান নয় এ বিশ্বাস পোষণ করা, যেমনটি দলীল দ্বারা 
ত হয়েছে। আল্লাহ তা'আলা বলেন $ 


voi § KARA BESURIOISIL KIN OLS ¥ 
“আল্লাহ ফিরিশৃতাদের মধ্য হতে মনোনিত করেন বাণীবাহক এবং মানুষের মধ্য 
হতেও, আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দুষ্টা” । [সূরা আল-হাজ্জ ৪ ৭৫] 

আল্লাহ তা'আলা আরো বলেন ঃ 


Ovvis) & RAINING 3 BIE C SI RAMGELI ¥ 


PRC TUE MIN EHEC EIRENE 
ফিরিশৃতাগণও করে না” । [সূরা আন-নিসা ৪ ১৭২] 


আল্লাহ অবহিত করেছেন যে, ফিরিশ্তাদের মধ্যে রিসালাতের জন্য নির্বাচিত 
ফিরিশ্তা ও নৈকট্যপ্রাপ্ত ফিরিশৃতা রয়েছেন। এতে বোঝা গেল তারা অন্যদের 
চেয়ে শ্রেষ্ঠ । ফিরিশ্তাদের মধ্যে সর্বোত্তম হলেন আরশবহনকারীগণ সহ 
নৈকট্যপ্ৰাপ্ত ফিরিশৃতাগণ । আর নৈকট্যপ্রাপ্তদের মধ্যে সর্বোত্তম হলেন সেই তিন 
ফিরিশৃতা, যাদের উল্লেখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দো'আ দিয়ে 


১৪৭ 


রাতের সালাত উদ্বোধন করতেন, সে দো‘আয় এসেছে । তিনি বলতেন ৪ 
el de 29813 Sl gamdl G0 JHlly Jy fre ©) gli 
Cc. . 83g 
“হে আল্লাহ ! যিনি জিব্রীল, মীকাঈল ও ইসরাফীলের প্রভু, আকাশমন্ডলী ও 
যমীনের সৃষ্টিকর্তা, গায়েব ও দৃশ্যমান বস্তুর পরিজ্ঞাতা..”। 


আর উক্ত তিনজনের মধ্যে সর্বোত্তম হলেন জিবরীল আলাইহিস সালাম । তিনি 
ওহীর কাজে নিয়োগপ্রাপ্ত । তার কাজের মর্যাদার কারণেই তার মর্যাদা । আল্লাহ স্বীয় 
গ্রন্থে তাকে এমন গুণাবলী দ্বারা উল্লেখ করেছেন যা অন্য কোন ফিরিশৃতার ব্যাপারে 
উল্লেখ করেননি । আল্লাহ তাকে সবচেয়ে মর্যাদাসম্পন্ন নাম দ্বারা নামকরণ করেছেন 
এবং সর্বোত্তম গুণ দ্বারা তাকে আখ্যায়িত করেছেন। তার নামসমূহের মধ্যে রয়েছে 
‘আর-রূহ’ ৷ আল্লাহ তা'আলা বলেন ৪ 

Carin) & EHF 
“বিশ্বস্ত রহ (জিবরীল) তা নিয়ে অবতরণ করেছেন” । [সূরা আশ-শু‘আরা ৪ ১৯৩] 
আল্লাহ তা'আলা আরো বলেন $ 


na & CS AIST 
“সে রাত্রে ফিরিশ্তাগণ ও রূহ (জিবরীল) অবতীর্ণ হয়” । [সূরা আল-কাদ্র ৪ ৪] 


আর এ নামটি আল্লাহ তা'আলার সাথে মর্যাদাসম্পন্ন সম্বন্ধপদ রূপে ব্যবহৃত 
হয়েছে আল্লাহ তাআলা বলেন ৪ 


Oven { SLE HEEB EIS 
“অতঃপর আমরা তার কাছে আমার রূহকে' পাঠালাম । সে তার নিকট পূর্ণ 
* ইমাম আহমাদ এটি মুসনাদ গ্রহ্থে (৬/১৫৬) এবং নাসায়ী সুনানে (৩/১৭৩) ১৬২৫ নং হাদীসে 
বৰ্ণনা করেছেন। তাদের অনুরূপ বর্ণনা করেছেন মুসলিম তার সহীহ গ্রন্থে (হাদীস নং ৭৭০) ও 


ইবনে মাজাহ (হাদীস নং ১৩৫৭) । 
২ এ আয়াত ও এর পরবর্তী আয়াতটিতে আল্লাহ তাআলা জিবরীলকে স্বীয় রূহ বলে এটাই 


১৪৮ 


ত আত্মপ্রকাশ করল” । [সূরা মারইয়াম ৪ ১৭] 
আবার 4] এর সম্বন্ধপদরূপেও ব্যবহৃত হয়েছে। আল্লাহ তা'আলা বলেন ৪ 


0. vi & SITS AITOS 
“বলুন, আপনার প্রতিপালকের নিকট হতে রুহুল কুদুস (জিবরীল) কুরআন 
তীর্ণ করেছে” ৷ [সূরা আন-নাহ্‌ল ৪ ১০২] 
তাফসীরকারদের বিশুদ্ধ মতানুযায়ী ‘আল-কুদুস’ হচ্ছেন আল্লাহ । 
ELAS LE HU এসেছে ৪ 


LIE HL s+ SLEIGH Gs» si UHM 3 
(Y\-\৭: 2553) 
“নিশ্চয়ই এ কুরআন সম্মানিত বার্তাবাহকের আনীত বাণী, যিনি সামর্থবান, 


বিশ্বাসভাজন" [সূরা আত-তাকওয়ীর ৪ ১৯-২১] 


__ আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 

oro) EIR IS Bt SMILE ¥ 
“তাকে শিক্ষা দিলেন শক্তিশালী অপরূপ সুন্দর (ফিরিশৃতা), আর তিনি (নিজ 
LG ol । [সূরা আন-নাজম ৪ ৫-৬] 
' আল্লাহ তা'আলা তাকে এভাবে বিশেষিত করেছেন যে, তিনি একজন রাসূল 
(বাৰ্তাবাহক), আল্লাহর কাছে তিনি সম্মানিত, স্বীয় মহান রবের কাছে তিনি শক্তি ও 


মর্যাদাসম্পন্ন, আকাশমন্ডলীতে তার আনুগত্য করা হয়, তিনি ওহীর ব্যাপারে বিশ্বস্ত 
এবং তিনি সুন্দর চেহারার অধিকারী । 


৫. ফিরিশ্তাদের সাথে বন্ধুভাবাপন্ন হওয়া এবং তাদের শত্রুতা পোষণ করা 


বুঝিয়েছেন যে, তিনি তীর পক্ষ থেকে প্রেরিত আত্মা । এদ্বারা জিবরীলকে সম্মানিত করাই 

উদ্দেশ্য । এর অর্থ এটা নয় যে, রূহ আল্লাহর কোন অঙ্গ । যেমন কা’বাকে বলা হয় “বায়তুল্লাহ' 
যার অর্থ আল্লাহর ঘর। এখানে সম্মানিত করার জন্যই তীর ঘর বলা হয়েছে। মূলতঃ তার 
কোন ঘরের দরকার হয় না - অনুবাদক । 


১৪৯ 


থেকে সতর্ক থাকা । কেননা আল্লাহ তা'আলা বলেন ৪ 
vin & OFA LR ES CSG CGI ¥ 
“মু'মিন নর ও নারী একে অপরের বন্ধু” । [সূরা আত-তাওবাহ ৪ ৭১] 
এ আয়াতের মধ্যে ফিরিশ্তাগণও শামিল হয়েছে ; কেননা তারা মু'মিন, স্বীয় 
রবের আনুগত্য পালনকারী যেমন আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ৪ 
ier GLE OIE I IAAL BCLS Fe 
“আল্লাহ তাদেরকে যে আদেশ করেন তারা তা অমান্য করে না। আর তারা যা 
করতে আদিষ্ট হয় তা-ই করে” । [সূরা আত-তাহরীম £ ৬] 


আল্লাহ তা'আলা স্বীয় রাসূল ও মু'মিনদের সাথে ফিরিশৃতাদের বন্ধুত্বের কথা 
জানিয়ে দিয়ে বলেছেন ৪ 


cer) CCR SLAB ESL IHSOS 3 
“আর তারা দু'জন যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করে, তবে 


জেনে রাখ আল্লাহই তার বন্ধু এবং জিবরীল ও সৎকর্মপরায়ণ মু’মিনগণও । [সূরা 
আত-তাহরীম £ ৪] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
(Yi থু BONS A SHS ORG 


“পর্তনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন, আর তার ফিরিশ্তাগণও তোমাদের জন্য 
প্রার্থনা করে তোমাদেরকে অন্ধকার হতে আলোতে আনার জন্য” । [সূরা আল- 
আহযাব ৪ ৪৩] 


তিনি আরো বলেন ৪ 
§ BRIBES LAT OSE EUTS MESH LHG 
(Yc) 


নিকট অবতীর্ণ হয় ফিরিশ্তা এবং বলে, তোমরা ভীত হয়ো না চিন্তিত হয়ো না” । 


১৫০ 


 ফুস্সিলাত ৪ ৩০] 
অতএব ফিরিশৃতাদের সাথে বন্ধুত্ব রাখা মু'মিনদের উপর ওয়াজিব; কেননা 
বৃশতাগণও তাদের সাথে বন্ধুত্ব রাখে, তাদেরকে সাহায্য-সহযোগিতা করে এবং 
জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তা'আলা ফিরিশ্তাদের সাথে শত্রুতা 
ষণ করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন ৪ 

SLB SILL IS 3 HILT BIKE } 


Iz 4% 
(AAAI 


“যে কেউই আল্লাহ, তীর ফিরিশ্তাগণ, তীর রাসূলগণ এবং জিবরীল ও 
কাঈলের শক্রু হবে, সে জেনে রাখুক, আল্লাহ নিশ্চয় কাফিরদের শত্রু” । [সূরা 
ল-বাকারাহ ৪ ৯৮] 


আল্লাহ জানিয়েছেন যে, ফিরিশ্তাদের সাথে শত্রুতা পোষণ আল্লাহর শত্রুতা ও 
বর ক্রোধকে অবধারিত করে; কেননা ফিরিশৃতাগণ আল্লাহর নির্দেশ ও হুকুমেই 
র হন। অতএব যে তাদের সাথে শত্রুতা করল, সে আল্লাহর সাথে শক্রুতা করল । 


৬. এ বিশ্বাস রাখা যে, ফিরিশ্তাগণ আল্লাহর সৃষ্টির অন্তর্গত এক সৃষ্টি । সৃষ্টির 
কাজ, ব্যবস্থাপনা ও বিষয়সমূহ পরিচালনার ক্ষেত্রে তাদের কোন প্রভাব নেই । বরং 
তারা আল্লাহর একদল সৈন্য যারা আল্লাহর নির্দেশে কাজ করে। আল্লাহ তা'আলার 
হাতেই রয়েছে সকল নির্দেশ, এতে তীর কোন শরীক নেই। অনুরূপভাবে 
ফিরিশৃতাদের উদ্দেশ্যে কোন প্রকার ইবাদাত পালন করা জায়েয নেই । বরং 
ফিরিশৃতাদের সষ্টা ও সকল সৃষ্টির সৃষ্টার জন্যই ইবাদাতকে একনিষ্ঠ করে নেয়া 
ওয়াজিব, স্বীয় প্রভুত্বে ও ইলাহ্‌ হওয়ার ক্ষেত্রে যার কোন শরীক নেই এবং স্বীয় 
নামসমূহ ও গুণাবলীতে যার কোন সদৃশ নেই । আল্লাহ তা'আলা এ ব্যাপারটি বর্ণনা 
করে বলেন ৪ 

BL TS LY BETIS HEN, WEES ¥ 
EO I S$ GS 
পর্ফরিশৃতাগণ ও নবীগণকে প্রতিপালকরূপে গ্রহণ করতে সে তোমাদেরকে 
নির্দেশ দেয় না। তোমাদের মুসলমান হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরের 
নির্দেশ দেবে”? [সূরা আলে-ইমরান ৪ ৮০] 


১৫১ 


আল্লাহ তা'আলা আরো বলেন $ 
EA PRG EG Nr SE BG OS KCL NT OEM ISSN INES 


“I sw 23 LC EEA LTE Hd ৰল CLL 
EE SEAS SSS ASEGEES S ZEUS DS GUIS + I 
2 ib ET dU LLB dT ns AUNlel ae 33 SuGUWESL SIL LDS 2 
LABS BSD Gr BSI GY Ores SI # GE 


(YA-Y 1s 


“আর তারা বলে, ‘দয়াময় (আল্লাহ) সন্তান গ্রহণ করেছেন’ তিনি পবিত্র 
মহান । তারা তো তীর সম্মানিত বান্দা । তারা তাঁর আগে বেড়ে কথা বলে না, তারা 
তো তীর আদেশ অনুসারেই কাজ করে থাকে । তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু 
আছে তিনি তা অবগত ৷ তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের প্রতি তিনি 
সন্তুষ্ট এবং তারা তীর ভয়ে ভীত সন্ত্রস্ত । তাদের মধ্যে যে বলবে, ‘আমিই ইলাহ্‌ 
তিনি ব্যতীত’, তাকে আমরা প্রতিফল দেব জাহান্নাম, এভাবেই আমরা 
যালিমদেরকে শান্তি দিয়ে থাকি” । [সূরা আল-আম্নিয়া ৪ ২৬-২৯] 


আল্লাহ তা'আলা অবহিত করেছেন যে, তিনি আমাদেরকে ফিরিশৃতাদের ইবাদাত 
করতে পারেন, অথচ তাদের ইবাদাত করা হল মহান আল্লাহর প্রতি কুফ্রী করা। 
এরপর আল্লাহ তা'আলা এঁ ব্যক্তির দাবী বাতিল করে দেন যে ধারণা করে যে, 
ফিরিশ্তাগণ আল্লাহর কন্যা । তিনি নিজেকে তা হতে পবিত্র থাকার ঘোষণা দেন 
এবং বর্ণনা করেন যে, আল্লাহর দেয়া সম্মানেই তারা তীর সম্মানিত বান্দা, তীর 
নির্দেশেই তারা কাজ করেন, তীর ভয়ে তারা প্রকম্পিত এবং তারা কারো জন্য 
শাফা'আতের অধিকার রাখেন না, তাওহীদপন্থীদের অন্তর্গত এ ব্যক্তি ছাড়া, যাকে 
আল্লাহ (সেজন্য) মনোনীত করবেন অতঃপর তিনি আয়াতের বক্তব্য শেষ করেছেন 
এ ব্যক্তির পরিণামের বর্ণনা দিয়ে যে ফিরিশ্তাদের ইলাহ্‌ হওয়ার দাবী করে - তার 
পরিণাম হল জাহান্নাম । এ দ্বারা স্পষ্ট হয়ে গেল যে, ফিরিশৃ্তাগণ হলেন রবের 
অধীনস্ত বান্দা, স্বীয় রব ও সৃষ্টার মাধ্যম ছাড়া যাদের কোন বল ও শক্তি নেই । 


৭. কুরআন ও সুর্নায় বিশেষভাবে যে সকল ফিরিশ্তাদের উল্লেখ স্পষ্টরূপে 
মালেক, হারত, মারত, রিদওয়ান, মুনকার ও নাকীর প্রভূতি যাদের নাম 
দলীলসমূহে এসেছে। অনুরূপভাবে সে সকল ফিরিশ্তাদের প্রতিও বিস্তারিত ঈমান 


১৫২ 


খা যাদের গুণের বর্ণনা দিয়ে দলীলসমূহ পেশ হয়েছে যেমন ৯) বা পর্যবেক্ষক 
০ বা সদা উপস্থিত, কিংবা যাদের কাজের বর্ণনা দিয়ে দলীল এসেছে যেমন 
ত্যুর ফিরিশৃতা ও পাহাড়ের ফিরিশৃতা, অথবা এজমালীভাবে যাদের কাজ উল্লেখ 
রে দলীল পেশ হয়েছে যেমন আরশ বহনকারীগণ, সম্মানিত লেখকগণ, সৃষ্টির 
ফাজতে নিয়োজিত ফিরিশ্তাগণ, ভ্রুণ ও বাচ্চাদানীর হেফাজতে নিয়োজিত 
চরিশৃতাগণ, বায়তুল মা'মূর প্রদক্ষিণরত ফিরিশ্তাগণ, বিচরণকারী ফিরিশ্তাগণ 
ভূতি আরো যাদের কথা আল্লাহ ও তীর রাসূল সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম 
[নিয়েছেন। অতএব যেভাবে দলীলসমূহে তাদের নাম, তাদের গুণাবলী, তাদের 
।জ ও তাদের সংবাদ এসেছে সেভাবে তংপ্রতি বিস্তারিত ঈমান রাখা এবং আল্লাহ 
হেত পরবর্তী পরিচ্ছেদে যে সবের বর্ণনা আসছে সে সবকে সত্য প্রতিপন্ন করা 
শরীয়তের দলীল অনুযায়ী সম্মানিত ফিরিশ্তাদের ব্যাপারে যে বিশ্বাস রাখা 
য়াজিব এগুলো হল সে সবেরই বর্ণনা । 


১৫৩ 


তৃতীয় পরিচ্ছেদ 
ফিরিশৃতাদের কাজসমুহ 


ফিরিশ্তাগণ আল্লাহ তা'আলার এক দল বাহিনী । আল্লাহ তাদের উপর বহু মহান 
কাজ ও বড় দায়িত্ব ন্যস্ত করেছেন। আর তাদেরকে পূর্ণ মাত্রায় সে সব কাজ ও দায়িত্ব 
পালনের সামর্থও দান করেছেন। আল্লাহ তা'আলা তাদেরকে যে কাজের জন্য প্রস্তুত 
করেছেন এবং যে দায়িত্বে নিয়োগ করেছেন সে অনুযায়ী তারা কয়েক প্রকারে বিভক্ত ৪ 


তাদের মধ্যে কেউ হলেন আল্লাহ তাআলার পক্ষ হতে তার রাসূলগণের প্রতি 
ওহী নাযিলের দায়িত্বে নিয়োজিত। তিনি হলেন জিবরীল আলাইহিস সালাম। 
আল্লাহ তা'আলা বলেন ৪ 


রথ MoS J * DIBA YE # CAF a 4s y 
(\৭০-) v৮: 3d 


“বিশ্বস্ত আত্মা (জিবরীল) তা নিয়ে অবতরণ করেছেন আপনার হৃদয়ে, যাতে 
আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন, সুস্পষ্ট আরবী ভাষায়” । [সূরা আশ- 
শু'আরা ৪ ১৯৩-১৯৫] 


ইতিপূর্বে বলা হয়েছে যে, জিবরীল হচ্ছেন ফিরিশৃতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং 
আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত । আল্লাহ তাকে শক্তিমত্তা ও নিজ দায়িত্‌ পালনে 
বিশ্বস্ততার গুণে বিভূষিত করেছেন। 


যে আকৃতিতে তাকে সৃষ্টি করা হয়েছে সে আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম তাকে শুধু দু’'বারই দেখেছিলেন। অন্যান্য সময় তিনি একজন লোকের 
বেশ ধরে তার কাছে আসতেন। নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে 
একবার পূর্ব দিগন্তে দেখেছিলেন। এব্যাপারে আল্লাহ তা'আলা বলেন ৪ 
Oris) & SEIS 3 


rAd 


“নিশ্চয়ই তিনি তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন” । [সূরা আত-তাকওয়ীর ৪ ২৩] 


তিনি দ্বিতীয়বার তাকে মি‘রাজের রাতে আকাশে দেখেছিলেন। এ বিষয়টিই 
আল্লাহ অবগত করেছেন স্বীয় বাণী দ্বারা ৪ 


১৫৪ 


ori GE CMEN Ss + JES Ss + CARTS 
র কাছে অবস্থিত জান্নাতুল মা’ওয়া” । [সূরা আন-নাজম ৪ ১৩-১৫] 


সহীহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি নবী 
ল্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উপরোক্ত আয়াত দু*টির তাফসীর সম্পর্কে 
করেছিলেন। তদুত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ 


f) 095A ose pf le GE BL S)pe se 0) br SDD 
| «2531 BY slot oy be AE as is slam op age 


‘ “তিনি তো ছিলেন জিবরীল । যে আকৃতিতে তাকে সৃষ্টি করা হয়েছে সে 
ততে আমি তাকে এ দু’বার ছাড়া আর কখনোই দেখিনি। তার বিশাল 


ফিরিশ্তাদের মধ্যে কেউ হলেন বৃষ্টি ও উদ্ভিদের দায়িত্বে নিয়োজিত । তিনি 
হলেন মীকাঈল আলাইহিস সালাম । কুরআনে তার উল্লেখ এসেছে। আল্লাহ 


:; A232 ঢল সপ ZZ Fr) PALE 83 wl Pd ER LSA RRA 
EGE II BMES SES OLEI NSS IIS MISSES } 
(AAS ASD 


“যে কেউই আল্লাহ, তীর ফিরিশ্তাগণ, তীর রাসূলগণ এবং জিবরীল ও 
মীকাঈলের শত্রু হবে, সে জেনে রাখুক, আল্লাহ নিশ্চয় কাফিরদের শত্রু” । [সূরা 
আল-বাকারাহ ৪ ৯৮] তিনি তার প্রতিপালকের কাছে সুউচ্চ সম্মান ও সমুন্নত 
মর্যাদার অধিকারী । এজন্যই আল্লাহ এখানে তাকে জিবরীলের সাথে বিশেষভাবে 
উল্লেখ করেছেন এবং ফিরিশ্তাদের পর তাদের উভয়কে উল্লেখ করেছেন যদিও 
তারা উভয়ে ফিরিশৃতাদেরই অন্তর্ভুক্ত । এটা তাদের সম্মানের জন্যই করা হয়েছে। 
আর এ ধরনের উল্লেখের বিষয়টি সাধারণভাবে উল্লেখের পর বিশেষভাবে উল্লেখের 


» সহীহ মুসলিম (হাদীস নং ১৭৭) 


১৫৫ 


শ্ৰেণীভুক্ত । অনুরূপভাবে সুন্নায়ও মীকাঈলের উল্লেখ এসেছে, যেমন রাতের সালাতে 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দো‘আয় ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, 
তিনি বলতেন ৪ 


+ lly d5Smy rr 2) ell 
“হে আল্লাহ ! যিনি জিবরীল , মীকাঈল ও ইসরাফীলের প্রভূ .....””। এজন্যই 
ওলামাগণ বলেন, উল্লেখিত এ তিনজনই হচ্ছেন ফিরিশ্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ । 


ফিরিশ্তাদের মধ্যে কেউ হলেন শিংগায় ফুঁক দেয়ার দায়িত্বে নিয়োজিত । তিনি 
হলেন ইসরাফীল আলাইহিস সালাম । ইতিপূর্বে উল্লেখিত শ্রেষ্ঠ তিনজন ফিরিশৃতার 
মধ্যে তিনি হচ্ছেন তৃতীয় । তিনি আরশ বহনকারীদের একজন । আর শিংগা হল ঃ 
এমন একটি বিশাল শৃঙ্গ যাতে ফুক দেয়া হবে। ইমাম আহমাদ মুসনাদ গ্রন্থে 
আবদুল্লাহ ইবনে ‘আমর ইবনুল ‘আস থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ 


4d hy 0 IW Fall be IUD EE gl dl ll ee 
‘নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কাছে এক বেদুইন এসে বলল, শিংগা 
কি? তিনি বললেন “এমন একটি শৃঙ্গ যাতে ফুঁক দেয়া হবে”* । হাদীসটি হাকিমও 
বর্ণনা করেন এবং একে সহীহ বলে আখ্যায়িত করেন, আর যাহাবী তার সাথে 
একমত পোষণ করেন” । 


ইমাম আহমাদ ও তিরমিষী আবু সা'ঈদ খুদরী রাদিআল্লাহু আনহুর হাদীস 
থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ 


thy das? oly ET SF) 03 01 le | Sy el dS 
3 Bl biws 193 UG UGE US BH dm) b Oglmdll JE pfs S— 


ৰ 
ৰ 


১ ইমাম আহমাদ এটি বর্ণনা করেছেন মুসনাদে (৬/১৫৬), নাসায়ী সুনানে (৩/২১৩, হাদীস নং 
১৬২৫), তাদের অনুরূপ বর্ণনা করেছেন মুসলিম তার সহীহ মুসলিমে (হাদীস নং ৭৭০), 
ইবনে মাজাহ (হাদীস নং ১৩৫৭) 

২ মুসনাদ (২/১৬২, ১৯২) 

৩ মুস্তাদরাক (২/৫০৬, ৪/৫৮৯), শব্দচয়ন হাকিম থেকে । 


১৫৬ 


Syd se 53 
“কিভাবে আমি নিশ্চিন্ত হব, অথচ শৃঙ্গের অধিপতি শৃঙ্গকে মুখে পুরে রেখেছেন, 
ললাট ঝুঁকিয়ে দিয়েছেন, কর্ণ উৎকীর্ণ করে শুনছেন, লক্ষ্য রাখছেন কখন তিনি 
হবেন” ৷ মুসলমানগণ বললেন, হে রাসুলুল্লাহ! তাহলে আমরা কি বলব? 
বললেন, তোমরা বলো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম 
ববধায়ক, আল্লাহর উপরই আমরা ভরসা করেছি” । তিরমিযী বলেন, এটি 
(ভাল) হাদীস । আলেমদের কেউ কেউ একে সহীহও বলেছেন। 
ইসরাফীল শিংগায় তিনবার ফুঁক দেবেন। সেগুলো হল ৪ সন্ত্রস্ত করার ফুক, 
ত করার ফুঁক ও পুনরুজ্জীবিত করার ফুক। আল্লাহ তাআলা বলেন ৪ 
FECL BIG SMOLIN FELLAS 
(AY: 
“যেদিন শিংগায় ফুক দেয়া হবে, সেদিন আকাশমন্ডলী ও ভূমন্ডলের সকলেই 
আন-নামল ৪ ৮৭] 
এটি হল সন্ত্রস্ত করার ফুঁক। আর অন্য দু*টি ফুকের উপর প্রমাণ হল আল্লাহ 
তাআলার বাণী ৪ 


24 adds) NA 24 এ? ১2 + ১ কল পাৰ্ছথ » RET 
SF BS hl ECA CMGI nS G78 SFE } 


7 33122060 23 ৰ 
Cun: & CIEAAGNY 


“এবং শিংগায় ফুঁক দেয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন তারা ব্যতীত 
আকাশমন্ডলী ও পৃথিবীর সকলে মূৰ্ছিত হয়ে পড়বে । অতঃপর আবার শিংগায় ফুক 
দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দাড়িয়ে তাকাতে থাকবে” । [সূরা আয-যুমার ৪ ৬৮] 

' ফিরিশ্তাদের মধ্যে কেউ হলেন রূহ কবয করার দায়িত্বে নিয়োজিত । তিনি 
হলেন “মালাকুল মাউত’ বা মৃত্যুর ফিরিশৃতা ৷ আল্লাহ তাআলা বলেন ৪ 


* মুসনাদ (৩/৭), সুনান তিরমিযী (৪/৬২০, হাদীস নং ২৪৩১, ৫/৩৭২-৩৭৩, হাদীস নং 
৩২৪৩) 


১৫৭ 


/ 22 / 2 ot TW 6, 2” G2 dE 
0:১) SG HSL YER SIGHS ANSI $ 
“বলুন, তোমাদের প্রাণ হরণ করবে মৃত্যুর ফিরিশ্তা যাকে তোমাদের জন্য 
নিযুক্ত করা হয়েছে। অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত 
হবে” । [সূরা আস-সাজদাহ ঃ ১১] | 
ফিরিশৃতাদের মধ্য হতে মৃত্যুর ফিরিশৃতার আরো অনেক সহযোগী রয়েছে । 
তারা বান্দার কাছে তার আমল অনুযায়ী আগমন করেন। যদি বান্দা সৎকর্মপরায়ণ 
হয় তাহলে তারা উত্তম বেশে তার কাছে আসেন। আর বান্দা অসৎকর্মপরায়ণ হলে 
তারা তার কাছে ভয়ংকর আকৃতিতে আগমন করেন। আল্লাহ তা'আলা বলেন ৪ 


Cay or tS CBR ASLILIIS NISSIM GE 
“অবশেষে তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিত 


(রাসূল ফিরিশৃতা)গণ তার মৃত্যু ঘটায় এবং তারা কোন ক্রটি করে না” । [সূরা 
আল-আন্ন‘আম ৪ ৬১] 


ফিরিশ্তাদের মধ্যে কেউ হলেন পাহাড়ের দায়িত্বে নিয়োজিত । তিনি হলেন 
‘মালাকুল জিবাল’ বা পাহাড়ের ফিরিশৃতা। যে হাদীসে নবুওয়াতের প্রথমদিকে 
তায়েফবাসীদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন, তাদেরকে 
তার দাওয়াত প্রদান ও তার ডাকে তাদের সাড়া না দেয়ার ব্যাপারটি বর্ণিত হয়েছে, 
সে হাদীসে পাহাড়ের ফিরিশৃতার উল্লেখ এসেছে। হাদীসটিতে রয়েছে যে, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


dl 0) US SIU hr eh BY C5 bl SB Lory Uf WB) 
Ald JUS Sle SL) dl Es dy Shale 193) by DB LB IB rd 
SHS :JG Af bE E se mid Ut Sls ISU শে ০০৯ ৮4 
Of se he EB al JB opis SN gals bl Of CAs 0) th ar 
Cod «s Br 3 oy Bl dns op elo op dil EH 
“হঠাৎ একটি মেঘ এসে আমাকে ছায়াদান করলো। আমি তাকিয়ে দেখলাম 


যে, সে মেঘে রয়েছে জিবরীল । তিনি আমাকে ডেকে বললেন, আল্লাহ আপনার 
উদ্দেশ্যে আপনার সম্প্রদায়ের কথা ও তারা যেভাবে আপনার প্রত্যুত্তর দিয়েছে তা 


১৫৮ 


। তিনি আপনার কাছে পাহাড়ের ফিরিশৃতাকে পাঠিয়েছেন, যেন আপনি 
5 তায়েফবাসীদের ব্যাপারে যেরকম ইচ্ছা নির্দেশ প্রদান করেন। এরপর 
র ফিরিশ্তা আমাকে আহ্বান করলেন। আমাকে সালাম দিয়ে বললেন, হে 
! অতঃপর বললেন, সেটা আপনি যেরকম চান। আপনি যদি চান তো 
তাদের উপর ‘আখশাবাইন’ পাহাড় দু*টিকে উল্টিয়ে দেব” ৷ নবী সাল্লাল্লাহু 
ওয়া সাল্লাম বললেন, “বরং আমি আশা করি আল্লাহ তাদের ওঁরসে এমন 
শরীক করবে না””। ‘আখশাবাইন’ হল মক্কার দু'টি পাহাড় ৪ আবু 

_ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদীসটি এ বিষয়ে প্রমাণ বহন করছে। 

নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ 


Sb Als lb) b Mb lo) bid She Sy rs sd 

LS Cin Of sR TS ol SBE alls aby Of SU BES Aas 
af os 3 SS 1231 dj 
“আল্লাহ তা'আলা (গৰ্ভাশয়ের দায়িত্ব) একজন ফিরিশৃতাকে নিয়োগ করেছেন 
যিনি বলেন, হে রব! শুক্রাণু (গর্ভে এসেছে), হে রব! রক্তপিন্ডে (তা পরিণত 
হয়েছে), হে রব! মাংসপিন্ডে (তা পরিণত) হয়েছে। অতঃপর যখন তিনি তাকে 


সৃষ্টি করার কাজ পূর্ণ করতে চান, বলেন,সে কি নর নাকি নারী? হতভাগা নাকি 
গ্যবান? তার রিযিক কি ও তার মৃত্যুর সময় কখন? এরপর তার মায়ের পেটে 


' থাকতেই এসব কিছু লিখা হয়ে যায়” । 
ফিরিশ্তাদের মধ্যে কেউ হলেন আরশ বহনকারী । আল্লাহ তা'আলা বলেন ৪ 
CIES OAS 25 LB ORAS LS PAIL LN 
(Y: 232) ছু BAGS 


* সহীহ বুখারী (হাদীস নং ৩২৩১), সহীহ মুসলিম (হাদীস নং ১৭৯৫) 
২ সহীহ বুখারী (হাদীস নং ৩১৮) সহীহ মুসলিম (হাদীস নং ২৬৪৬) 


১৫৯ 


“যারা আরশ বহন করে আছে এবং যারা এর চতুল্পার্শ ঘিরে আছে, তারা 
তাদের প্রতিপালকের সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তার উপর 
বিশ্বাস স্থাপন করে ও মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে” । [সূরা গাফির ৪ ৭] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
Loe 21 396K Aud Led FL 24 
(\ ৮:5৬) & SIP BF: 22 Yo 
“সেদিন আটজন ফিরিশৃতা আপনার প্রতিপালকের আরশকে বহন করবে 
তাদের উর্ধ্বে” ৷ [সূরা আল-হাক্কাহ ৪ ১৭ 
কতিপয় ওলামা বলেন, আরশের পার্শ্বে যারা অবস্থান করেন তারা হলেন 
‘কুরুবী’ ফিরিশৃতা। আরশ বহনকারীগণ সহ তারাও সম্মানিত ফিরিশৃতা"। 
ফিরিশ্তাদের মধ্যে রয়েছেন জান্নাতের রক্ষীগণ ৷ আল্লাহ তা'আলা বলেন $ 


“ Las? 


es AAA EE ASABE LOST AUSSI SANT TE 
2 LL ? » Z 2% G19 1 LEAdE 
rin CFSE CISC SESAGDA HSE 
“যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে 


নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং এর দ্বারসমূহ 


আপনারা সুখী হোন এবং স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করুন” । [সূরা আয-যুমার ৪ ৭৩! 
আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 

SE CEASE Be EIR AI III TL BS } 

(YY:ae) NE 

“স্থায়ী জারাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা-মাতা, পতি-পডত্নী 


ও সন্তান-সম্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফিরিশ্তাগণ তাদের 
নিকট উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে” । [সূরা আর-রা'দ ৪ ২৩] 


ফিরিশৃতাদের মধ্যে আরো রয়েছেন জাহান্নামের রক্ষীগণ । আমরা জাহান্নাম 


> তাফসীর ইবনে কাসীর (৭/১২০) 


১৬০ 


5 আল্লাহর কাছে আশ্রয় চাই । জাহান্নামের রক্ষীরা হলেন এর প্রহরী । তাদের 
ET 


SD AL SIRES KISH MO EIS} 


(4:36) 


র প্রতিপালকের নিকট প্রার্থনা কর, তিনি যেন আমাদের হতে একদিনের 
লাঘব করেন” । [সূরা গাফির ৪ ৪৯] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 


(\A- \V:Gl রখ ABI * 036% } 
‘অতএব সে তার পার্শ্বচরদেরকে আহ্বান করুক! আমরাও আহ্বান করব 
র প্রহরীদেরকে” । [সূরা আল-আলাক ৪ ১৭-১৮] 

আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 


SS AIST HIS SUAS s SEAL 3 
(7 \-Y. ie HGH 


₹ “তার তত্বাবধানে রয়েছে উনিশজন প্রহরী। আমরা ফিরিশৃতাদেরকেই শুধু 
| EER 
দের এ সংখ্যা নির্ধারণ করেছি” । [সূরা আল-মুদ্দাসসির ৪ ৩০-৩১] 
Ee EERE 

Nviax3) & OF EE) SE ELH use S69 ys 
FE HES i OAH AA 
£শেষ করে দেন। সে বলবে, তোমরা তো এভাবেই থাকবে” । [সূরা আয- 
যুখরুফ ৪ ৭৭] 

আর সুন্নায়ও ‘মালেক’ ফিরিশ্তার উল্লেখ এসেছে এবং এও এসেছে যে, তিনি 
হলেন জাহান্নামের প্রহরী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে 


রয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


১৬১৯ 


uly jul ui OU UN 5 99 Sl : YY sl ৬) FEN ১৯ 
CsSs May he 
“আজ রাত আমি আমার কাছে আগত দু’ ব্যক্তিকে দেখেছি। তারা. উভয়ে 


‘মালেক’ । আর আমি জিবরীল ও ইনি মীকাঈল”” । 


ফিরিশৃতাদের মধ্যে আরো রয়েছেন বায়তুল মা‘মুর যিয়ারতকারীগণ ৷ তাদের 
মধ্য হতে প্রতিদিন সত্তর হাজার বায়তুল মা'মুরে প্রবেশ করেন এবং (সেখান থেকে 
বের হয়ে) তারপর আর তথায় ফিরে আসেন না । যেমন মালেক ইবনে সা'সা'আহ 
রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


All Cal lin LUE fla bs ls Lb IAB aad dd)... 
ele be pT ad 30 fb 42 lyr 2) Slo Al Om ORS drt 


“এরপর আমার উদ্দেশ্যে বায়তুল মা‘মূরকে তুলে ধরা হল । আমি বললাম, হে 
জিবরীল! এটা কি? তিনি বললেন, এটা হল বায়তুল মামূর, যেখানে প্রতিদিন সত্তর 
হাজার ফিরিশ্তা প্রবেশ করেন। সেখান থেকে তারা বের হলে তাদের শেষ দল 


আসা পর্যন্ত তারা সেখানে আর ফিরে আসেন না”*। 


ফিরিশ্তাদের মধ্যে আরো রয়েছেন ভ্রাম্যমান ফিরিশৃতাগণ, যারা আল্লাহকে স্মরণ 


করার বৈঠকসমূহে যোগদান করে থাকেন। ইমাম বুখারী ও মুসলিম আবু হুরায়রার 
হাদীস হতে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


bg 1423 BB SUN fal 0g Bal S00 SDL di Oj 
slat BY egoual ody UB orl dS) ipa (p ESSAY 
C... A 


১ সহীহ বুখারী (হাদীস নং ৩২৩৬) 


২ সহীহ বুখারী (হাদীস নং ৩২০৭), সহীহ মুসলিম (হাদীস নং ১৬৪), শব্দ চয়ন সহীহ মুসলিম 
থেকে । 


১৬২ 


লোককে পায় যারা আল্লাহকে স্মরণ করছে, তারা সশব্দে ডাক দেয়, চলুন 
আপনাদের প্রয়োজন পূরণের দিকে” । তিনি বলেন, “এরপর তারা আল্লাহর স্মরণে 


ফেলে EEE: I : 
 ওলামাগণ বলেন, এ সকল ফিরিশৃতা হেফাযতকারী ফিরিশৃতা ও সৃষ্টিজগতের 
সাথে নিয়োজিত অন্যান্য ফিরিশ্তাগণ হতে অতিরিক্ত ৷ 


এটাও সাব্যস্ত হয়েছে যে, এ সকল ফিরিশ্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের কাছে উম্মাতের সালাম পৌছিয়ে দেন। কেননা আহমাদ ও নাসায়ী বিশুদ্ধ 
সনদে আবদুল্লাহ ইবনে মাসউ'’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


COLL Gl op Gls 2981 d aes SI fry 58 di OD 


“নিশ্চয়ই যমীনে আল্লাহ তা'আলার ভ্রাম্যমান ফিরিশৃতাগণ রয়েছেন, যারা 
আমার কাছে আমার উম্মাতের সালাম পৌছিয়ে দেয়”*। 


ফিরিশৃ্তাদের মধ্যে আরো আছেন সম্মানিত লেখকবৃন্দ । তাদের কাজ হল সৃষ্টির 
কর্মকান্ড লিখে রাখা এবং সেগুলোর পুঙ্খানুপুজ্খ হিসাব রাখা । আল্লাহ তা'আলা 


Ov-v i hay) & CISEU CIS # BAUS + Ged KLE 3 
-_ “অবশ্যই তোমাদের উপর নিয়োজিত আছেন সংরক্ষকগণ, সম্মানিত 
' লেখকবৃন্দ । তারা জানে তোমরা যা কর” । [সূরা আল-ইনফিতার ৪ ১০-১২] 


আল্লাহ তা'আলা আরো বলেন $ 
RAS YF os BIN #5 J 3 sd of OH BG) 3 


* সহীহ বুখারী (হাদীস নং ৬৪০৮), সহীহ মুসলিম (হাদীস নং ২৬৮৯), শব্দ চয়ন বুখারী থেকে। 
২ মুসনাদ (১/৪৫২), সুনান নাসায়ী (৩/৪৩, হাদীস নং ১২৮২), শব্দ চয়ন আহমাদের ৷ 


১৬৩ 


G2 & Dnt 


OA: & GCI 


“স্মরণ রেখো, ‘যখন খরহণকারী দু'জন’ ফিরিশৃতা তার ডানে ও বাঁয়ে বসে কর্ম 
লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার 
নিকটেই রয়েছে” । [সূরা কাফ ৪ ১৭-১৮] 


মুজাহিদ এ আয়াতের তাফসীরে বলেন, ‘ডানদিকে একজন ফিরিশৃতা ও 


বামদিকে একজন ফিরিশৃতা থাকেন । যিনি ডানদিকে থাকেন তিনি লিপিবদ্ধ করেন 
পুণ্য এবং যিনি বামদিকে থাকেন তিনি লিপিবদ্ধ করেন মন্দকর্ম। 

ফিরিশ্তাদের মধ্যে কেউ আছেন কবরের ফেতনার দায়িত্বে ও বান্দাদেরকে 
তাদের কবরে প্রশ্ন করার কাজে নিয়োজিত । তারা হলেন ‘মুনকার’ ও ‘নাকীর'। 
বিশুদ্ধ হাদীসসমূহে এর প্রমাণ রয়েছে। ইমাম বুখারী ও মুসলিম আনাস ইবনে 
মালেক রাদিয়াল্লাহু আনহুর হাদীস থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেনঃ 


Uf dls € 5 Rad 5) ajo] 6 LF 073 3 EP 3) iad OF 
A 5ll Lb 8 oS fr Mn SIGH CS be :0YG43 Sak OL Sh 
SUNT LS UN 0 Blas SY 3 rad JUG ad wy BM As Sf Lgl dd 
Cag: LPT pd Edel cps lado ay dl 
“বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা তার কাছ থেকে চলে যায় ও 
তাদের জুতার আওয়াজ তখনো শোনা যায়, এমতাবস্থায় তার কাছে দু'জন 
ফিরিশৃতা আসেন। তারা তাকে বসিয়ে মুহাম্মাদ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম 
সম্পর্কে জিজ্ঞাসা করে বলেন, এ ব্যক্তি সম্বন্ধে তুমি কি বলতে? বান্দা মু'মিন হলে 
বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল । অতঃপর তাকে 
বলা হবে ঃ জাহান্নামে তোমার বসার স্থানের দিকে তাকিয়ে দেখ, আল্লাহ সে স্থান 


পাল্টিয়ে তোমাকে জান্নাতের একটি বসার স্থান দান করেছেন। আর সে তখন 
একত্রে স্থান দু'টি দেখতে পাবে” । 


তিরমিযী ও ইবনে হিব্বান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন 


১ সহীহ বুখারী (হাদীস নং ১৩৭৪), সহীহ মুসলিম (হাদীস নং ২৮৭০), শব্দ চয়ন বুখারী থেকে। 


১৬৪ 


তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

5 Jay 0651 013 pal OSs o6f —eS uf JE Hf call 3 131) 

C... del dn dd CoS bs 0345 BSE YN Kd) 
‘যখন মৃত ব্যক্তিকে - অথবা বলেন - তোমাদের কাউকে কবরে রাখা হয়, তখন 
কাছে কাল নীল বর্ণের দু'জন ফিরিশৃতা আগমন করে, তাদের একজনকে বলা 
য়ে ‘মুনকার’ এবং অপরজনকে বলা হয় ‘নাকীর’। তারা জিজ্ঞাসা করেন, এ ব্যক্তি 
ৰ তুমি কি বলতে...”?” আলহাদীস । তিরমিযী বলেন, হাদীসটি হাসান (উত্তম) । 


_ যে সকল ফিরিশৃতাদের কাজ ও নাম উল্লেখ করে কুরআন ও হাদীসের দলীল 
নসেছে, এরা হলেন তাদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ । তাদের প্রতি ঈমান আনয়ন 
চরা ও তাদের ব্যাপারে উপস্থাপিত দলীলসমূহের অর্থকে সত্য প্রতিপন্ন করা 
বান্দার উপর শিরোধার্য। আল্লাহ তা'আলাই অধিক অবগত ৷ 


' ফিরিশৃতাদের উপর ঈমান আনয়নের ফলাফল ৪ 

মু'মিন ব্যক্তির উপর ফিরিশৃতাদের প্রতি ঈমানের বিরাট ফলাফল রয়েছে। 
তম্মধ্যে কিছু বর্ণনা করা হল ৪ 

' ১. ফিরিশৃতাদের মহান সৃষ্টিকর্তার মহত্ম্য, তীর কুদরত ও ক্ষমতার পরিপূর্ণতা 
সম্পর্কে জ্ঞান লাভ । 


২. বান্দার প্রতি আল্লাহ তা'আলার অনুগ্রহ ও গুরুত্ব প্রদানের জন্য তার 
শুকরিয়া আদায় করা ; কেনের বণ এ সক বিরিতাদর মং হতে 
আমলনামা লিপিবদ্ধ করেন ইত্যাদি আরো সে সব কাজ করেন যদ্বারা দুনিয়া ও 
আখিরাতে তাদের কল্যাণ সাধিত হয় । 


৩. ফিরিশ্তাদেরকে ভালবাসা ; কেননা আল্লাহ তাদেরকে তার দিকে হেদায়াত 
দান করেছেন পরিপূর্ণভাবে তার ইবাদাত পালন, মু’মিনদেরকে সাহায্যকরন ও 
' তাদের জন্য ক্ষমা প্রার্থনার মাধ্যমে । 


২ 


সুনান তিরমিযী (৩/৩৮৫, হাদীস নং ১০৭৩), আল-ইহসান ফী তাকরীব সহীহ ইবনে হিব্বান 
(৭/৩৮৬, হাদীস নং ৩১১৭), শব্দ চয়ন তিরমিযীর। 


১৬৫ 


দ্বিতীয় অধ্যায় 
অবতীর্ণ গ্রন্থসমূহের প্রতি ঈমান 


এতে রয়েছে ভূমিকা ও চারটি পরিচ্ছেদ $ 


ওহীর আভিধানিক ও শরয়ী সংজ্ঞা এবং ওহীর প্রকারভেদ 
গ্রন্থসমূহের প্রতি ঈমান আনয়নের হুকুম ও এর দলীল 


এ বর্ণনা যে, তাওরাত, ইঞ্জিল ও অন্যান্য কতিপয় গ্রন্থে 
বিকৃতির অনুপ্রবেশ ঘটেছে এবং কুরআন তা থেকে মুক্ত 
কুরআনের প্রতি ঈমান ও এর বৈশিষ্ট্য 


১৬৬ 


ভূমিকা 
ওহীর আভিধানিক ও শরয়ী সংজ্ঞা এবং ওহীর প্রকারভেদ 


___ আভিধানিক সংজ্ঞা ৪ 
অভিধানে ওহী হচ্ছে গোপনে দ্রুত জানানো। 


ওহী শব্দটি ইঙ্গিত, লেখা, রিসালাত ও ইলহামের অর্থে ব্যবহৃত হয়। যা কিছুই 

অন্যের কাছে পরিবেশন করা হয়, যাতে সে এঁ সবের জ্ঞান লাভ করে, তা-ই ওহী, 
যেভাবেই তা হোক না কেন। এ অর্থে তা নবীদের সাথে এবং আল্লাহর পক্ষ থেকে 
হওয়ার সাথে নির্ধারিত নয়। 


- আভিধানিক অর্থে ওহী নিম্নোক্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে ৪ 
১. মানুষের স্বভাবজাত ইলহাম, যেমন মূসার মায়ের উদ্দেশ্যে প্রেরিত ওহী । 


ir) & LB TE LIYUESL 
“মুসা জননীর অন্তরে আমরা ইলহাম করলাম, তাকে স্তন্য দান কর” । [সূরা 
আল-কাসাসঃ৭] 


২. প্রাণীর প্রকৃতিগত ইলহাম, মধুমক্ষিকার প্রতি ওহী । আল্লাহ তাআলা বলেন ৪ 
irs & IACI SIMN ISIS ¥ 


“আপনার প্রভু মৌমাছিকে প্রত্যাদেশ করলেন, গৃহ নির্মাণ কর পাহাড়ে” ৷ [সূরা 
- আন-নাহ্‌ল ৪ ৬৮] 


৩. সঙ্কেত প্রদান ও ইঙ্গিতের মাধ্যমে দ্রুত ইশারা করা, যেমন স্বীয় সম্প্রদায়ের 
' প্রতি যাকারিয়া (আলাইহিস সালাম)এর ইঙ্গিত ৷ আল্লাহ তা'আলা বলেন ৪ 


CO ien & EES ERAT THIEN SENG EFAS 


“অতঃপর তিনি (ইবাদাতের জন্য নির্দিষ্ট) কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের 
কাছে আসলেন এবং ইঙ্গিতে তাদেরকে সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা 
ঘোষণা করতে বললেন” । [সূরা মারইয়াম ৪ ১১] 


৯৬৭ 


8. শয়তানের কুমন্ত্রণা ও শয়তানের অলীদের অন্তরে মন্দকে সুশোভিত করে 
তোলা । আল্লাহ তা'আলা বলেন $ 
(NY: থু BES HNG Ia EARS SG 


প্ররোচনা দেয়” । [সূরা আল-আনন‘আম $ ১২১] 


৫. এঁ সকল নিৰ্দেশ যা আল্লাহ্‌ তা'আলা তীর ফিরিশ্তাদের প্রতি পালনের জন্য 
প্রেরণ করেন, আল্লাহ তা'আলা বলেন $ 
(\Y:JUN ৰথ ATEN ES 23 SIO 5! } 


“ন্মরণ করুন, PO OE SEINE 
‘আমি তোমাদের সাথে আছি, সুতরাং মু'মিনদেরকে অবিচলিত রাখ’ । [সূরা আল- 
আনফাল ৪ ১২] 


শরয়ী সংজ্ঞা ৪ 


“আল্লাহ তা'আলা যে শরীয়ত কিংবা গ্রন্থ কোন মাধ্যমে অথবা মাধ্যম ছাড়া তার 
নবীদের কাছে পৌছাতে চান, তা তাদেরকে জানিয়ে দেয়া” হল ওহী । 


ওহীর প্রকার ভেদ ৪ 
আল্লাহ তা'আলার কাছ থেকে ওহী লাভের অনেকগুলো পদ্ধতি রয়েছে, যা তিনি 
স্বীয় বাণী দ্বারা সূরা আশ-শুরাতে বর্ণনা করেছেন ৪ 
SHEN ENING GI CAAEISMANMLLL BIGEG ¥ 
(2:5) RLY 


“কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে, আল্লাহ তার সাথে কথা বলবেন ওহীর 
মাধ্যম ব্যতীত, অথবা পর্দার অন্তরাল ব্যতীত, অথবা এমন দূত প্রেরণ ব্যতীত যে 
দূত তীর অনুমতিক্ৰমে তিনি যা চান তা ব্যক্ত করেন। তিনি সুউচ্চ, প্রজ্ঞাময়” । 
[সূরা আশ-শুরা ৪ ৫১] 


আল্লাহ তা'আলা অবহিত করেছেন যে, মানবের উদ্দেশ্যে তার বাক্যালাপ ও 
ওহী তিনটি স্তরে সংঘটিত হয়। 


১৬৮ 


প্রথম স্তর £ শুধুমাত্র ওহী । আর তা হল - ওহীপ্রাপ্ত ব্যক্তির হৃদয়ে আল্লাহ যা 

_ চান তা এমনভাবে প্ৰক্ষেপ করেন যে, তিনি (ওহী প্রাপ্ত ব্যক্তি) তা আল্লাহর পক্ষ 
থেকে আসার ব্যাপারে কোন সন্দেহ পোষণ করেন না। এর দলীল আল্লাহ 
তা'আলার বাণী £ (০১:৫১) খর 55 }? অর্থাৎ ওহীর মাধ্যম ব্যতীত । [সূরা 
_ আশ-শুরা £৪ ৫১] এর উদাহরণ হল আবদুল্লাহ ইবনে মাসউ’দ রাদিয়াল্লাহু আনহুর 
হাদীসে নবী সাল্লাল্মাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যে বৰ্ণনা এসেছে সেটি । তা 
হল নৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


15 G83) foSmms Gr rd OYE OD GFID dS CL PAB Ty) OND 
Cllall 3 1lals di 


“ক্নহুল কুদুস (জিবরীল) আমার হৃদয়ে ওহী প্রক্ষেপ করেছে যে, রিযিক পূর্ণ না 
করে কেউ মারা যাবে না। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং সংক্ষেপে চাও” । 
হাদীসটি ইবনে হিব্বান তার সহীহ গ্রন্থে ও হাকিম মুস্তাদরাকে বর্ণনা করেছেন। 
হাকিম একে সহীহ বলেছেন এবং যাহাবী তা সমর্থন করেছেন। হাদীসটি ইবনে 


মাজাহ তার সুনান গ্রন্থে এবং এতদ্ব্যতীত আরো অনেকেই বর্ণনা করেছেন” । 


আলেমদের কেউ কেউ এ প্রকারের সাথে নবীদের স্বপন দেখাকেও সম্পৃক্ত করে 
য়ছেন। যেমন ইব্রাহীম আলাইহিস সালামের স্বপ্ন সম্পর্কে আল্লাহ সং 
দিচ্ছেন ৪ 


0 rein & SHI SYGEIS } 
“তিনি বললেন, হে বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি” ৷ 
- [সূরা আস-সাফফাতঃ১০২] 
আরো যেমন নবুওয়াতের প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বপ্ন 


যা ইমাম বুখারী ও মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদীসে বর্ণনা করেছেন। 
তিনি বলেছেন $ 


* মাওয়ারেদুয যামআন (হাদীস নং ১০৮৪, ১০৮৫), মুস্তাদরাক (২/৪), সুনান ইবনে মাজাহ 
(হাদীস নং ২১৪৪), ইবনে আবিদ দুনিয়া আলকানা‘আয় এবং বায়হাকী শো‘আবুল ঈমানে 
গনী ‘আন হামলিল আসফার £ ৪১৯, ৮৯৫) এবং বাগাবী (১৪/৩০৪, হাদীস নং 
৪১১২) এটি বর্ণনা করেছেন। 


১৬৯ 


J OSG epi d Hla LGN rH or Be dl dy «Gn dh 
শে 3 ose YL) Sn 


‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রথম যে ওহী দেয়া হয় তা হল 
নিদ্ৰাবস্থায় ভাল ভাল স্বপন । তিনি যে স্বপ্নই দেখতেন তা-ই প্রভাতের আলোর মত 


স্পষ্টভাবে প্রতিভাত হত” । 


দ্বিতীয় স্তর ৪ কোন মাধ্যম ছাড়াই পর্দার অন্তরাল থেকে কথা বলা, যেমনটি সাব্যস্ত 
হয়েছে কোন কোন রাসূল ও নবীদের ক্ষেত্রে । যেমন মূসার সাথে আল্লাহ তা'আলার 
কথোপকথন, যে সম্পর্কে তিনি কুরআনের একাধিক স্থানে সংবাদ দিয়েছেন ৪ 
tie TETAS Ef } 
“আর মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছিলেন” । [সূরা আন-নিসা ৪১৬৪] 
তিনি আরো বলেন $ 
anon ¢ SEE NG ¥ 
“মূসা যখন আমাদের নির্ধারিত সময়ে উপস্থিত হলেন এবং তার প্রতিপালক 
তার সাথে কথা বললেন” । [সূরা আল-আ‘রাফ ৪ ১৪৩] 
অনুরূপভাবে আদমের সাথে আল্লাহর কথোপকথন । আল্লাহ তা'আলা বলেন ৪ 
(rv: 20) DENIAL 
“তারপর আদম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হল” । [সূরা 
আল-বাকারাহ ৪ ৩৭] 


আরো যেমন আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে 
ইসরার রাতে আল্লাহ তা'আলার কথোপকথন, যা সুন্নায় সাব্যস্ত রয়েছে। আয়াতে 
এ স্তরের দলীল হল আল্লাহর বাণী ৪ (০১:৫১+) € 2 695 ৩%: ৯ 
অর্থাৎ অথবা পর্দার অন্তরাল হতে ৷ [সূরা আশ-শুরা : ৫১] 


১ সহীহ বুখারী (হাদীস্‌ নং ৩), অনুরূপ হাদীস এসেছে সহীহ মুসলিমে (হাদীস নং ১৬০) 


১৭০ 


তত স্তর ৪ ফিরিশৃতার মাধ্যমে ওহী প্রদান । এর দলীল আল্লাহ তা'আলার বাণী ৪ 
(0:১১) ENS RNs be ESE 


‘অথবা এমন দৃত প্রেরণ করবেন, যে দূত তীর অনুমতিক্ৰমে তিনি যা চান তা 
করেন” । [সূরা আশ-শুরা ৪ ৫১] এ ধরনের ওহী যেমন জিবরীল আলাইহিস 


এবং মুহাম্মাদ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তা পৌছিয়েছেন। 
তা'আলা বলেন $8 


DOCSIS + CHIBI OG # CISL IISY ¥ 
(\৭£-) ৭: 2h 


‘নিশ্চয়ই এটা (আল-কুরআন) জগতসমূহের প্রতিপালক হতে অবতীর্ণ | বিশ্বস্ত 
আত্মা (জিবরীল) তা নিয়ে অবতরণ করেছে আপনার হৃদয়ে, যাতে আপনি 
রীদের অন্তর্ভুক্ত হন” । [সূরা আশ-শু'আরা ৪ ১৯২-১৯৪] 


আল্লাহ তাআলা আরো বলেন ৪ 
(\ + YI Ten BCSTSOBAO ST: $50 } 


“বলুন, আপনার প্রতিপালকের নিকট হতে রূহুল কুদুস (জিবরীল) সত্যসহ 
কুরআন অবতীর্ণ করেছেন” । [সূরা আন-নাহ্‌ল ৪ ১০২] 


১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীল আলাইহিস সালামকে এ 
' আকৃতিতে দেখতেন, যে আকৃতিতে তাকে সৃষ্টি করা হয়েছে। এ ঘটনা শুধু দু'বারই 
ঘটেছিলো যেমনটি আগের অধ্যায়ে ইতিপূর্বে বলা হয়েছে” । 


দেখুন পৃঃ ১৩৪,১৫৪-১৫৫ । 


»৭৯১ 


২. তার কাছে ঘন্টাধ্বনির ন্যায় ওহীর আগমন হতো । এরপর জিবরীল চলে 
যেতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিমধ্যে তার বক্তব্য আত্মস্থ 
করে নিতেন। 


৩. জিবরীল কোন এক ব্যক্তির আকৃতি ধারণ করে তার কাছে আসতেন এবং 
ওহী দ্বারা তাকে সম্বোধন করতেন, যেমন পূর্বেকার হাদীসে জিবরীলে উল্লেখ 
হয়েছে যে, তিনি নবী সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লামকে দ্বীনের স্তরসমূহ সম্পর্কে 
জিজ্ঞাসা করেছিলেন” ৷ 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারেস ইবনে হিশামের প্রশ্নের উত্তরদানের 
প্রাক্কালে শেষোক্ত অবস্থাদ্ধয় সম্পর্কে সংবাদ দিয়েছিলেন। হারেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ৪ হে আল্লাহর রাসূল! আপনার কাছে 
ওহী কিভাবে আসে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেনঃ 


তপ Jy BF ali ws OU sno nh! ale fa sb bly 
gh be ob GSS Hey LG faa Ur JE bs As 

“কখনো আমার কাছে ওহী আসে ঘন্টাধ্বনীর মত । এটা ছিলো আমার কাছে 
সবচেয়ে বেশী কষ্টদায়ক । তারপর তা ছেড়ে যেত এমতাবস্থায় যে, তিনি যা 


বলেছেন আমি তা গ্রহণ করে নিয়েছি। আবার কখনো ফিরিশৃ্তা আমার কাছে 
কোন এক লোকের বেশ ধরে আসত এবং আমার সাথে কথা বলত । তাতেই আমি 


তার বক্তব্য অনুধাবন করে নিতাম” মুত্তাফাকুন আলাইহ্‌ । হাদীসে বর্ণিত ৮০ অর্থ ৪ 
ছেড়ে যেত । 


* দেখুন পৃঃ ১৪২-১৪৪ । 
২ সহীহ বুখারী (হাদীস নং ২). সহীহ মুসলিম (হাদীস নং ২৩৩৩) 


১৭২ 


প্রথম পরিচ্ছেদ 
গস্থসমূহের উপর ঈমান আনয়নের হুকুম ও এর দলীল 


গ্রস্থসমূহের সংজ্ঞা 8 

আরবীতে 0 অর্থ গ্রন্থসমূহ যা ০৬5 এর বহুবচন। আর ০৪! শব্দটি 5 
L৮৫ 5; এর ক্রিয়ামূল । (এর অর্থঃ লিপিবদ্ধ করা) এরপর লিপিবদ্ধ বস্তুর 
_ নামকরণ করা হয়েছে ‘কিতাব’ দ্বারা । মূলতঃ কিতাব হলো এমন সহীফা বা পুস্তকের 
নাম যাতে লিখা থাকে যেমন আল্লাহ তা'আলার বাণীতে রয়েছে ৪ 
cers ¢ TAGES TIA ES } 

_ “আহলে কিতাবগণ আপনার কাছে তাদের জন্য আসমান হতে একটি গ্রন্থ 
অবতীর্ণ করতে বলে” । [সূরা আন-নিসা ৪ ১৫৩] 

অর্থাৎ এমন সহীফা যাতে লিখা রয়েছে। 

এখানে গ্রন্থসমূহ দ্বারা বুঝানো হয়েছে সে সকল গ্রন্থ ও সহীফা যা আল্লাহ্‌ 
তা'আলার সেই কালামকে ধারণ করেছে, যে কালাম তিনি রাসূলগণের প্রতি 
ওহীরূপে প্রেরণ করেছিলেন, চাই তিনি যা প্রেরণ করেছেন তা লিপিবদ্ধ হোক 
যেমন তাওরাত অথবা তা কোন ফিরিশৃতার মাধ্যমে মৌখিকভাবে অবতীর্ণ করে 
পরবর্তীতে লিপিবদ্ধ করা হোক যেমন অন্য সকল গ্রন্থ ৷ 
গ্রন্থসমূহের প্রতি ঈমানের হুকুম ৪ 

যে সকল গ্রন্থ আল্লাহ তীর রাসূলগণের প্রতি নাযিল করেছেন সেগুলোর 
প্রত্যেকটির উপর ঈমান আনয়ন ঈমানের রুকনসমূহের একটি গুরুত্বপূর্ণ রুকন ও 


দ্বীনের মূলনীতিসমূহের একটি বড় মূলনীতি । এ রুকন ছাড়া ঈমান বাস্তবায়িত হয় 
না। কুরআন ও সুন্নাহ্‌ সে ব্যাপারে প্রমাণ বহন করছে। 


কুরআনের দলীলের মধ্যে রয়েছে আল্লাহর বাণী ৪ 
SUCHIN UT FE OF CHIN TIT BV TAA GHEE, 


ee 


Bd NL OUTLET NH 24 1334 Se নন পে 2 পল ৯% 2 
Ovi) & 2D BEETS PAO T HCL UTE EA MATIS 


te F 


১৭৩ 


“হে মু’মিনগণ! তোমরা আল্লাহ ও তীর রাসূলের প্রতি, যে গ্রন্থ তিনি তার 
রাসূলের উপর অবতীর্ণ করেছেন তার প্রতি এবং যে গ্রন্থ তিনি পূর্বে অবতীর্ণ 
করেছেন তার প্রতি ঈমান আন। আর যে কেউ আল্লাহ, তার ফিরিশৃতাগণ, তার 
গ্রন্থসমূহ, তীর রাসূলগণ ও শেষ দিবসকে অস্বীকার করবে সে তো ভীষণভাবে 
পথভ্রষ্ট হয়ে পড়বে” । [সূরা আন-নিসা ৪ ১৩৬] 


আয়াতটিতে আল্লাহ তীর মু'মিন বান্দাদেরকে ঈমানের সকল শাখা-প্রশাখা ও 
রুকনে প্রবিষ্ট হওয়ার নির্দেশ প্রদান করছেন। তিনি তাদেরকে ঈমান আনয়নের 
ওয়া সাল্লামের প্রতি, যে গ্রন্থ তিনি স্বীয় রাসূলের উপর নাযিল করেছেন তথা 
কুরআনের প্রতি এবং যে গ্রন্থ তার পূর্বে নাযিল করেছিলেন তথা পূর্ববর্তী সকল 
গ্রন্থসমূহ যেমন তাওরাত, ইঞ্জিল ও যাবুরের প্রতি । এরপর তিনি আয়াতের 
শেষভাগে বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি ঈমানের রুকনসমূহের কোন কিছুর প্রতি 
কুফ্রী করে, সে সুদূর ভ্রষ্টতায় নিপতিত হয় এবং সঠিক পথ অবলম্বনের সং 
গ্রন্থসমূহের প্রতি ঈমান আনয়ন। 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 


BASALT SENS Gr ENTE ISLS IIMS 
(\YV:5,4) থু SUE EUS 
“পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোন পুণ্য নেই, কিন্তু পুণ্য 


আছে কেউ আল্লাহ, শেষ দিবস, ফিরিশৃতাগণ, সকল গ্রন্থ ও নবীগণের প্রতি ঈমান 
আনয়ন করলে” । [সুরা আল-বাকারাহ ৪ ১৭৭] 


মহান আল্লাহ এ সংবাদ দিয়েছেন যে, প্রকৃত পুণ্য হল ঈমানের যে সব রুকন 
উল্লেখ করা হয়েছে সে সবের প্রতি ঈমান আনয়ন এবং এরপর আয়াতটিতে পুণ্যের 
যে সকল বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে সে অনুযায়ী আমল করা । তিনি 'এন্ছের উপর 
ঈমান আনয়ন’ ঈমানের রুকনসমূহের মধ্যে উল্লেখ করেছেন। ইবনে কাসীর 
বলেন, ‘৮৬৪)৷ বা গ্রন্থ শব্দটি শ্ৰেণীবাচক নাম যা নবীগণের উপর আসমান থেকে 
অবতীর্ণ সকল গ্রন্থসমূহকে শামিল করে, যে গ্রন্থসমূহের ধারা সবচেয়ে সম্মানিত 
গ্রন্থ তথা কুরআন দ্বারা শেষ হয়েছে, যা তার পূর্বে অবতীর্ণ গ্রন্থসমূহের উপর 


’৭8 


Ns ts ts Ys Tens SBI O GES CI OES AAS 
Ae 228 22a ST GS fees Ce CEGLRBIO NEI eI AAT 
(YUVA 


' “তোমরা বল, আমরা ঈমান রাখি আল্লাহর প্রতি, এবং যা আমাদের প্রতি ও 
ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়া‘কুব ও তার বংশধরদের প্রতি অবতীর্ণ হয়েছে, 
এবং যা মুসা, ‘ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের নিকট হতে দেয়া 
হয়েছে, তার প্রতি । আমরা তাদের কারো মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা 
তীরই নিকট আত্মসমর্পণকারী” ৷ [সূরা আল-বাকারাহ ৪ ১৩৬! 


আয়াতটিতে এঁ বিষয়ের প্রতি মু'মিনদের ঈমান আনয়নের ব্যাপারটি অন্তর্ভুক্ত 
রয়েছে যা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে মু'মিনদের 
উপর নাযিল করেছেন ও যা অত্র আয়াতে উল্লেখিত রাসূলগণের উপর নাযিল 
করেছেন এবং এজমালীভাবে যা অপরাপর নবীদের উপর নাযিল করেছেন। আর 
তারা রাসূলগণের মধ্যে কাউকে বাদ দিয়ে কারো প্রতি ঈমান এনে তারতম্য করে 


এ বিষয়টি প্রতিপাদনে কুরআনে প্রচুর আয়াত রয়েছে। 


অনুরূপভাবে সুন্নাহ্‌ও প্রমাণ বহন করছে গ্রস্থসমূহের প্রতি ঈমান আনয়ন ওয়াজিব 

হওয়ার উপর এবং এ কথার উপরও যে, এগুলোর প্রতি ঈমান আনয়ন ঈমানেরই 
একটি রুকন । জিবরীলের হাদীস এবং তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামকে ঈমানের রুকন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তা উক্ত ব্যাপারে দলীল 
পেশ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীলের প্রশ্নের উত্তরে 


> তাফসীরে ইবনে কাসীর (১/২৯৭) 


ৰ 


ঈমানের অন্য রুকনগুলোর সাথে গ্রহ্থসমূহের প্রতি ঈমানের কথাও উল্লেখ 
করেছিলেন। পূর্ববর্তী অধ্যায়ে সরাসরি বক্তব্যসহ হাদীসটি উল্লেখ করায় তার 


পুনরাবৃত্তি করার প্রয়োজন এখানে নেই” । 


এদ্বারা সকল গ্রন্থসমূহের প্রতি ঈমান ও সেগুলোকে সত্য প্রতিপন্ন করা ওয়াজিব 
হওয়ার ব্যাপারটি সাব্যস্ত হয় এবং এ আঝ্বীদা পোষণ করাও সাব্যস্ত হয় যে, এসব 
গ্রন্থের প্রতিটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত, যা তিনি সত্য, হেদায়াত, 
আলো ও জ্যোতি সহকারে স্বীয় রাসূলগণের উপর অবতীর্ণ করেছেন, আর যে 
ব্যক্তি এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে অথবা এর অন্তর্গত কোন কিছু অস্বীকার করে 
সে আল্লাহকে অস্বীকারকারী কাফির ও দ্বীন থেকে বহিষ্কৃত । 


গ্রন্থসমূহের উপর ঈমান আনয়নের ফলাফল $ 


মু’মিনের উপর গ্রন্থসমূহের প্রতি ঈমানের বিশাল প্রভাব রয়েছে। তম্মধ্যে কিছু 
হলঃ 


১. সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহের কারণে আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় 
করা; কেননা তিনি তাদের প্রতি এমন গ্রন্থ নাযিল করেছেন যাতে তাদেরকে দুনিয়া 
ও আখিরাতে তাদের মঙ্গল ও কল্যাণের দিক নির্দেশনা দেয়া হয়েছে। 


২. এদ্বারা আল্লাহ তা'আলার হেকমত ও প্রজ্ঞার প্রকাশ ; কেননা তিনি এ 
গ্রন্থসমূহে প্রত্যেক জাতির জন্য এমন শরীয়ত প্রণয়ন করেছেন যা তাদের জন্য 
সমীচীন । আর সর্বশেষ গ্রন্থ হল মহান আলকুরআদন যা ক্ন্য়ামত পর্যন্ত প্রত্যেক যুগে 
ও প্রত্যেক জনপদের সকল সৃষ্টির উপযোগী । 


৩. আল্লাহ তা'আলার জন্য কথা বলার গুণ সাব্যস্ত করা এবং এটাও সাব্যস্ত 
করা যে তার কথা সৃষ্টিজগতের কথার অনুরূপ নয়, অনুরূপভাবে এটাও প্রমাণ করা 
যে, সৃষ্টিজগতের সবাই তীর কথার অনুরূপ কথা আনয়ন করতে ব্যর্থ হয়েছে। 


* দেখুন পৃঃ ১৪২-১৪৪ । 


দ্বিতীয় পরিচ্ছেদ 


আল্লাহর গ্রস্থসমূহের প্রতি ঈমানের বিভিন্ন দিক রয়েছে। আরকানুল ঈমানের এ 
ন রুকনটিকে বাস্তবায়নের জন্য সেদিকগুলোর উপর বিশ্বাস স্থাপন করা এবং 
দৃঢ়ভাবে সাব্যস্ত করা ওয়াজিব হওয়ার ব্যাপারে কুরআন-সুন্নার দলীল প্রমাণ 
করছে। সে দিকগুলো হল ঃ 

১. এ বিষয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করা যে, এ গ্রন্থগুলোর প্রতিটিই আল্লাহ 
‘আলার পক্ষ থেকে নাযিল করা হয়েছে। এগুলো আল্লাহ তাআলারই বাণী অন্য 
রো বাণী নয় এবং এগুলো দ্বারা আল্লাহ বাস্তবিকই কথা বলেছেন যেমন তিনি 
করেছেন এবং যে পদ্ধতিতে তিনি চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ৪ 


SE ASE SL EL ASLO 1 LIAISE 
SEs Blob REHEAT IG os # CHIL 

La?) LI IN UAEIS 4 
(£-T0ls di) b or) 


(532৯-2 LIU 
“আল্লাহ, তিনি ব্যতীত কোন প্ৰকৃত ইলাহ্‌ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। 
তিনি সত্যসহ আপনার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা তার পূর্বের গ্রস্থসমূহের 
সত্যতা প্রতিপর্নকারী। আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইঞ্জিল - 
ইতিপূর্বে মানবজাতির হেদায়াতের জন্য । আর তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। 
মহা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী” ৷ [সূরা আলে-ইমরান £ ২-৪] 
. আল্লাহ তা'আলা অবহিত করেছেন যে, তিনি উল্লেখিত গরহ্থসমূহ তথা তাওরাত, 
ইঞ্জিল ও কুরআন তীর নিজের পক্ষ থেকে নাযিল করেছেন। এদ্বারা বোঝা যাচ্ছে যে, 
তিনিই এগুলো দ্বারা বক্তব্য প্রদানকারী এবং তীরই পক্ষ থেকে এসকল বাণীর উদ্ভব 
হয়েছে, অন্য কারো পক্ষ থেকে নয়। এজন্যই তিনি বক্তব্যের শেষ পর্যায়ে এ ব্যক্তিকে 
কঠিন শাস্তির ভয় প্রদর্শন করেছেন যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। 


তিনি তাওরাত সম্পর্কে খবর দিয়ে বলেন ৪ 
bag 2390s. fp 12 PELL 
(££: PIGS LIATIBL ¥ 


১৭৭ 


“অবশ্যই আমরা তাওরাত অবতীর্ণ করেছি, যাতে রয়েছে হেদায়াত ও আলো” । 
[সূরা আল-মায়িদাহ ৪ ৪৪] আল্লাহ তা'আলা জানিয়েছেন যে, তিনিই তাওরাত 
অবতীর্ণ করেছেন এবং এতে যে হেদায়াত ও আলো রয়েছে তা তারই পক্ষ থেকে । 


আল্লাহ তা'আলা অন্য আরেকটি প্রসঙ্গে বর্ণনা করেন যে, তাওরাত তীরই বাণী । 
একথা তিনি বলেছেন ইয়াহুদীদের সম্পর্কে খবর দিতে গিয়ে ৪ 


2 us ard He NE 2393232 393320927 


DEA BAL NN ORLISES CLI EE IS MUTB UCAS ¥ 
(vos 25) & EEUU OS 


“তোমরা কি এ আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? অথচ 
তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, তারপর তারা তা অনুধাবন করার পর 
বিকৃত করে” । [সূরা আল-বাকারাহ £ঃ ৭৫] সুদ্দী, ইবনে যায়েদ ও একদল 
মুফাসসির বলেন, এখানে আল্লাহর যে বাণী তারা শ্রবণ করার পর বিকৃত 
করেছিলো তা হল তাওরাত । 


আল্লাহ তা'আলা ইঞ্জিল সম্পর্কে বলেন ৪ 
avissty & BSCE AIST ¥ 


“ইঞ্জিল অনুসারীগণ যেন আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদনুসারে হুকুম 
দেয়” ৷ [সূরা আল-মায়িদাহ £ঃ ৪৭] অর্থাৎ সে সকল নির্দেশ ও নিষেধাজ্ঞা যা 
আল্লাহরই বাণীর অন্তর্ভুক্ত 


তিনি কুরআন কারীম সম্পর্কে বলেন ৪ 
0৯> IES SAG LIS BCA 3 


“আলিফ-লাম-রা, এমন গ্রন্থ, যার আয়াতসমূহ সুবিন্যস্ত ও পরে প্রজ্ঞাময় 
সর্বজ্ঞের নিকট হতে বিশদভাবে বিবৃত” । [সূরা হুদঃ ১] 


আল্লাহ তা'আলা তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে 
বলেন 8 


Je) & AGS SAC IB IAS ¥ 


১৭৮ 


হতে” । [সূরা আন-নামলঃ ৬] 

আল্লাহ তা'আলা বলেন ৪ 
ABHOR FSET AAG 
“বলুন, রুল কুদুস (জিবরীল) আপনার প্রতিপালকের নিকট হতে তা অবতীর্ণ 
রছেন” । [সূরা আন-নাহ্‌ল ৪ ১০২] 
আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
Ca) LBIAIIL LER YIMGS HINGIS ¥ 
“মুশরিকদের মধ্যে কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে 
গয় দেবেন যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়” । [সূরা আত-তাওবাহ ৪ ৬] 
তাদেরকে এঁ কুরআন শ্রবণ করার নির্দেশই শুধু দেয়া হয়েছিলো যা আল্লাহ তার 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিল করেছিলেন। অতএব তা 
তই আল্লাহর বাণী । 
২. এ বিষয়ের প্রতি ঈমান আনয়ন করা যে, এ সকল গ্রন্থের প্রতিটিই একমাত্র 


র ইবাদাতের দিকে আহ্বান করেছে এবং যাবতীয় কল্যাণ, হেদায়াত, আলো 
জ্যোতি নিয়ে এসেছে আল্লাহ তাআলা বলেন ৪ 


CBT AOE EB LENSE EIN MLB GEL, 
(Va:dlas dT) ছু hl 2s 
“কোন ব্যক্তির জন্য এটা সঙ্গত নয় যে, আল্লাহ তাকে গ্রন্থ, নির্দেশ ও নবুওয়াত 
__ দান করার পর সে মানুষকে বলবে, আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হয়ে 
_ যাও” । [সূরা আলে-ইমরান ৪ ৭৯] 

আল্লাহ তা‘আলা এখানে বৰ্ণনা করেছেন যে, কোন মানবের জন্য এটা সমীচীন 
নয় - যাকে আল্লাহ গ্রন্থ, নির্দেশ ও নবুওয়াত দান করেছেন - মানুষকে এ নির্দেশ 
দেয়া যে, তারা যেন আল্লাহর পরিবর্তে তাকেই ইলাহ্‌ হিসাবে গ্রহণ করে নেয় ; 
কেননা আল্লাহর গ্রন্থসমূহ ইবাদাতকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করার নির্দেশ 
নিয়েই এসেছে। 

আল্লাহর গ্রন্থসমূহ যে, সত্য ও হেদায়াত নিয়ে এসেছে সে কথা বর্ণনা করে 


১৭৯ 


আল্লাহ বলেন $ 
dos + LEIA L ST HOIEIL EL SHELLS ¥ 
(t-Y:ol as di) $ 
“তিনি সত্যসহ আপনার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন যা তার পূর্বের গ্রন্থসমূহের 


সত্যতা প্রতিপন্নকারী। আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইঞ্জিল - 
ইতিপূর্বে মানবজাতির হেদায়াতের জন্য” । [সূরা আলে-ইমরান ৪ ৩-৪] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
RL TET LT GA Rs MESSI A SGI LIK 
(Y \Y:54d) ৰ ডক 
“সমস্ত মানুষ ছিলো একই উম্মাত। অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাত 
ও সতর্ককারীরূপে প্রেরণ করেন এবং তাদের সাথে সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেন” । 
[সূরা আল-বাকারাহ ৪ ২১৩] 
আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
Et BIIO EE LIAL, y 
“নিশ্চয়ই আমরা তাওরাত অবতীর্ণ করেছিলাম, এতে ছিলো হেদায়াত ও 
আলো” । [সূরা আল-মায়িদাহ ৪ ৪৪] 
আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
(£V:5SUN & 5S 2s CLL $ 


“আর আমরা তাকে ইঞ্জিল দিয়েছিলাম, এতে রয়েছে হেদায়াত ও আলো” । 
[সূরা আল-মায়িদাহ £ ৪৬] 


5 


ISSUES 
(\ Ao: 4h 
“বরামাদান মাস, এতে কুরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হেদায়াতস্বরূপ এবং 


১৮০ 


পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে” । [সূরা আল-বাকারাহ ৪ ১৮৫] 


__ এতদ্্যতীত আরো সে সকল আয়াতও এর অন্তর্ভুক্ত যাতে রয়েছে আল্লাহ 
_ তা'আলার গ্রন্থসমূহ তীরই পক্ষ থেকে হেদায়াত ও আলো নিয়ে এসেছে। 


৩. এ বিষয়ে ঈমান আনয়ন করা যে, আল্লাহর গ্র্থসমূহের একটি অন্যটিকে 
_ সত্য প্রতিপন্ন করে। অতএব এগুলোর মধ্যে কোন পরস্পর বিরোধ ও বৈপরীত্য 
_ নেই, যেমন আল্লাহ তা'আলা কুরআনে বলেছেন ৪ 


EASY Sle SEAS TOA I SL GL HINTS 3 
_ “আমরা আপনার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছি ইতিপূর্বে অবতীর্ণ 


_ আল-মায়িদাহঃ ৪৮] 


2 AI ws LIL 


isl & LS BNE SSL CIMILA BT IOI YASS 


e্শ 


“আর আমরা তাকে ইঞ্জিল দিয়েছিলাম, এতে রয়েছে হেদায়াত ও আলো, তা 


সুতরাং এ বিষয়ে ঈমান আনয়ন করা এবং আল্লাহর গ্রন্থসমূহ যে সকল প্রকার 
পরস্পর বিরোধ ও বৈপরীত্য থেকে মুক্ত এ বিশ্বাস রাখা ওয়াজিব। এটা মূলতঃ 


Avis) 356 CSE 0s 0G: leis C563 } 
“যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসত, তবে তারা এতে 
_ অনেক অসংগতি পেত” । [সূরা আন-নিসা ৪ ৮২] 


৪. আল্লাহ তা'আলা সুনির্দিষ্টভাবে তার যে সব গ্রন্থের নামোল্লেখ করেছেন 
সেগুলোর প্রতি ঈমান আনা এবং সেগুলোকে সত্য বলে স্বীকার করা । আর আল্লাহ্‌ 
ও তীর রাসূল সেগুলো সম্পর্কে যে সংবাদ দিয়েছেন তারও সত্যায়ন করা। এ 


১৮৯ 


গ্ৰন্থসমূহ হল $ 
ক. তাওরাত ৪ এটি আল্লাহর সেই গ্রন্থ যা তিনি মূসা আলাইহিস সালামকে 
দিয়েছিলেন। আল্লাহ তা'আলা বলেন $ 
ried) Ef ABST SOMES DEE HYG GSN LIENS 
“পূর্ববর্তী বহু মানবগোষ্ঠীকে বিনাশ করার পর আমরা তো মুসাকে দিয়েছিলাম 
গ্রন্থ, মানব জাতির জন্য জ্ঞান-বর্তিকাস্বরূপ” ৷ [সূরা আল-কাসাস ৪ ৪৩] 


ইমাম বুখারী ও মুসলিম আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহুর হাদীস থেকে 
শাফা‘আতের যে দীর্ঘ হাদীসটি মারফু’ পন্থায় সঙ্কলন করেন তাতে রয়েছেঃ 


lS iol 9 51 51 BY OUT ls omg 1 


এ কাজের উপযুক্ত নই’ এবং তিনি নিজের সে ভুলের কথা উল্লেখ করবেন যা তিনি 
করেছিলেন, ‘তোমরা বরং মুসার কাছে যাও, যিনি এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত 


প্রদান করেছেন এবং তার সাথে বাক্যালাপ করেছেন'..”* । আল্লাহ মুসার উপর তাওরাত 
ফলকে লিপিবদ্ধ অবস্থায় নাযিল করেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন ৪ 


tei & IHS S55 esr BIS ISG } 
“আমরা তার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা 
লিখে দিয়েছি” ৷ [সূরা আল-আ'রাফ ৪ ১৪৫] 
ইবনে আব্বাস বলেন, ‘(আলওয়াহ দ্বারা) আল্লাহ তাওরাতের ফলক বুঝিয়েছেন’ । 
আৰু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আদম ও মূসার বাদানুবাদের হাদীসে 
রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত ৪ 


(Oly BU SLE br ASSG dl Sub! Fr IY JE...» 
“, আদম তাকে বললেন, ‘হে মূসা! আল্লাহ আপনাকে স্বীয় বাণী দ্বারা মনোনীত 


> সহীহ বুখারী (হাদীস নং ৭৪১০), সহীহ মুসলিম (হাদীস নং ১৯৩) 


১৮২ 


এবং নিজ হাতে আপনার জন্য তাওরাত লিখেছেন” । ইমাম বুখারী ও 
তাদের সহীহ গ্রন্থদ্ধয়ে অনেকগুলো সনদে এটি সঙ্কলন করেছেন” । 


তাওরাত বনী ইসরাঈলের সর্ববৃহৎ গ্রন্থ । এতে তাদের শরীয়ত এবং মূসার 


GEA NC HOR AMG LETITIA ¥ 
stn KASEI AAS Ss BESENUSICSNI G2 9 


“নিশ্চয়ই আমরা তাওরাত অবতীর্ণ করেছিলাম, এতে ছিলো হেদায়াত ও আলো । 
গণ, যারা ছিলেন আল্লাহর অনুগত, তারা এবং আল্লাহওয়ালা ও বিদ্বানগণ 
রকে তদনুসারে হুকুম দিতেন কারণ তাদেরকে আল্লাহর গ্রন্থ সংরক্ষনের 
নির্দেশ দেয়া হয়েছিল । আর তারা ছিলো এর সাক্ষী” । [সূরা আল-মায়িদাহ ৪ ৪8] 


___ ইয়াহুদীরা তাওরাতের যে বিকৃতি ও পরিবর্তন সাধন করেছিলো আল্লাহ স্বীয় 
গ্রন্থে সে সংবাদ দিয়েছেন। আল্লাহ চাহেত অচিরেই পরবর্তী পরিচ্ছেদে এ বিষয়টি 


খ. ইঞ্জিল £ঃ এটি হচ্ছে আল্লাহর সেই গ্রন্থ যা তিনি ঈসা ইবনে মারইয়াম 
আলাইহিমাস সালামের উপর নাযিল করেছেন। আল্লাহ তা'আলা বলেন $ 


EPS RLLd Zudsপণ2প 2 


CASES DRT S CLI SL IHL IFEH 
(£" EU CAFC € Gil BALILOUILNTS ৩৯ Ee 
তাওরাতের সত্যতা প্রতিপন্নকারীরূপে প্রেরণ করেছিলাম । আমরা তাকে ইঞ্জিল 
দিয়েছিলাম, এতে রয়েছে হেদায়াত ও আলো, তা ছিলো পূর্বে অবতীর্ণ তাওরাতের 
সত্যতা প্রতিপন্নকারী এবং মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ” । [সূরা আল- 
মায়িদাহ ৪ ৪৬] 


* সহীহ বুখারী (হাদীস নং ৬৬১৪), সহীহ মুসলিম (হাদীস নং ২৬৫২), একটি বর্ণনায় এসেছে, 
শর্তনি আপনার জন্য নিজ হাতে তাওরাত লিপিবদ্ধ করেছেন” । 


১৮৩ 


আল্লাহ তা'আলা তাওরাতকে সত্য প্রতিপন্নকারী ও এর সমার্থকরূপে ইঞ্জিল 
অবতীর্ণ করেন, যেমনটি পূর্বেকার আয়াতটিতে বলা হয়েছে। 

কোন কোন আলেম’ বলেন, ‘লোকেরা তাওরাতের যে সকল আহকামের মধ্যে 
মতভেদে লিপ্ত ছিলো তার খুব কম সংখ্যকের ক্ষেত্রেই ইঞ্জিল তাওরাতের খেলাফ 
করেছে, যেমন আল্লাহ মাসীহ সম্পর্কে খবর দিয়েছেন যে, তিনি বনী ইসরাঈলের 
উদ্দেশ্যে বলেছিলেন ৪ 

odie J & CSL CHISEL GY ¥ 

“এবং তোমাদের জন্য যা নিষিদ্ধ ছিলো তার কিছু যেন আমি বৈধ করে দেই” । 

[সুরা আলে-ইমরান ৪ ৫০] 


আল্লাহ তা'আলা স্বীয় গস্থ কুরআন কারীমে জানিয়েছেন যে, তাওরাত ও ইঞ্জিল 
আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুসংবাদ দিয়ে স্পষ্ট 
বক্তব্য পেশ করেছে। আল্লাহ তা'আলা বলেন $৪ 


BE TN TET SNES 
(\০v :21,8) ৰ ১১ 


তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পায়” । [সূরা আল-আ‘রাফ ৪ ১৫৭] 


তাওরাতে যে বিকৃতি ঘটেছিল, ইঞ্জিলেও সে একই বিকৃতি সাধন করা হয়েছিল, 
আল্লাহ চাহেত যার বর্ণনা আগত পরিচ্ছেদে করা হবে। 


গ. যাবুর £ এটি আল্লাহর সেই গ্রন্থ যা তিনি দাউদ আলাইহিস সালামের উপর 
নাযিল করেছিলেন। আল্লাহ তা'আলা বলেন $ 


Ovi & BH SIE ¥ 
“আর আমরা দাউদকে যাবূর প্রদান করেছিলাম” । [সূরা আন-নিসা ৪ ১৬৩] 
কাতাদাহ আয়াতটির তাফসীরে বলেন ৪ ‘আমরা বলাবলি করতাম যে, এটা 


* তাফসীরে ইবনে কাসীর (২/৩৬) 


১৮৪ 


এমন দো'আ যা আল্লাহ দাউদকে শিখিয়েছিলেন এবং মহান আল্লাহর 
সা ও স্তুতি এবং গৌরব ও মহিমা কীর্তন । এতে কোন হালাল ও হারাম এবং 
ফরয ও দন্ডনীয় শাস্তির বর্ণনা ছিলো না'। 

. ইব্রাহীম ও মূসার সহীফা ৪ কুরআনের দু'টি স্থানে এগুলোর উল্লেখ এসেছে। 
খমটি হল সূরা আন-নাজমে আল্লাহ তা'আলার নিন্মোক্ত বাণীতে £ 


“2 12 


ah uber eld £0 Tos ug / 2 se 0795121 
EEE 355 Sf SCHL # PILES} 
(74-7 1: ছু ASS TS ASNTEAISD 


“তাকে কি অবগত করা হয়নি যা আছে মূসার গ্রন্থে, এবং ইব্রাহীমের গ্রন্থে যিনি 
_ পালন করেছিলেন তার দায়িত্ব? তা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন 
করবে না, আর এই যে, মানুষ তা-ই পায় যা সে করে” । [সূরা আন-নাজম ৪৩৬-৩৯ 


আর দ্বিতীয় স্থানটি হল সূরা আল-আ‘লার মধ্যে । আল্লাহ তা'আলা বলেন $ 
oo Ler PH ALTER (Td 289 A ud or BNL ADS Ci EL 
HEEB x CHELACHHO s SEV LUNG # SHIPS ¥ 
(\৭-)£: ০3 Lo Ean # SDE SRG Bs 


‘নিশ্চয়ই সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং তার প্রতিপালকের 
নাম স্মরণ করে ও সালাত আদায় করে। কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য 
দাও, অথচ আখিরাতই উৎকৃষ্টতর ও স্থায়ী । এতো আছে পূর্ববর্তী সহীফাসমূহে, 
ইব্রাহীম ও মূসার সহীফাসমূহে” । [সূরা আল-আ'’লা ৪ ১৪-১৯! 

আল্লাহ তা'আলা এ সহীফাসমূহে স্বীয় রাসূলদ্বয় ইব্রাহীম ও মূসা আলাইহিমাস 
সালামের উপর যে ওহী নাযিল করেছিলেন তার কিয়দংশ সম্পর্কে এখানে অবহিত 
_ করেছেন । জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। 

ঙ. মহাগ্রন্থ আলকুরআন ঃ এটি আল্লাহর সেই গ্রন্থ যা তিনি আমাদের নবী 
' মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর পূর্ববর্তী গরস্থসমূহের সত্যায়নকারী ও 
সত্যাসত্য নিরূপনকারীরূপে অবতীর্ণ করেছেন। নাযিল হওয়ার দিক থেকে এ হল 
আল্লাহর সর্বশেষ গ্রন্থ এবং গ্রন্থসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত ও সর্বাধিক 
পরিপূর্ণ । এটি পূর্ববর্তী সকল গ্রন্থের রহিতকারী । জ্বিন ও মানব এ উভয় জাতির 
সবার জন্যই এর আহ্বান । আল্লাহ তা'আলা বলেন ৪ 


১৮৫ 


CEA: KLE ELES SSINOSA ST LIES SN SM GALS Ys 


OTE ECE NE SS OE CUS OEE 
সত্যতা প্রতিপন্নকারী ও সেগুলোর উপর সাক্ষীরূপে” । [সূরা আল-মায়িদাহ ৪ ৪৮] 


আয়াতে বর্ণিত ৮-৫ শব্দের অর্থ হলঃ পূর্ববর্তী গ্রন্থসমূহের উপর সাক্ষী ও 
সত্যাসত্য নিরূপকরূপে । আল্লাহ তা'আলা বলেন ৪ 
ASSIS YTS HIME FP ERERIEYOS } 
0১৭: LY $A ACS 


“বলুন, কোন্‌ জিনিস সবচেয়ে বড় সাক্ষী? বলুন, আল্লাহ আমার ও তোমাদের 
মধ্যে সাক্ষ্যদাতা। আর এ কুরআন আমার নিকট ওহী করা হয়েছে যাতে 


তোমাদেরকে ও যাদের নিকট তা পৌছবে তাদেরকে এর দ্বারা আমি সতর্ক করি” । 
[সূরা আল-আন‘আম £ ১৯! 
মহান আল্লাহ আরো বলেন $ 


(\:00 4 ৰত 6s SEIS EE SAE } 


RA LESS Ane 


কুরআনের অনেকগুলো নাম রয়েছে। তম্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল ৪ কুরআন, 
ফুরকান, আল-কিতাব, আত-তানযীল ও আয-যিক্র । 


অতএব এ সকল গ্রন্থের যে সব নামের উল্লেখ কুরআন ও সুন্নার দলীলে এসেছে 
সে অনুযায়ী এগুলোর প্রতি ঈমান রাখা এবং এগুলো যাদের ব্যাপারে অবতীর্ণ 
হয়েছে, এগুলো সম্পর্কে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা 
কিছু অবহিত করেছেন ও এসব গ্রন্থধারীদের যে সকল কাহিনী আমাদের কাছে 
বৰ্ণনা করা হয়েছে, সে সব কিছুর প্রতি ঈমান রাখা ওয়াজিব । 


৫. এ বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখা যে, (পূর্ববর্তী) যে সকল গ্রন্থ ও সহীফা আল্লাহ 
তার রাসূলগণের উপর নাষিল করেছিলেন, কুরআন কারীম দ্বারা সে সব গ্রন্থ রহিত 
হয়ে গেছে এবং মানব কিংবা জ্বিন কারো পক্ষেই এটা সম্ভব নয় - না পূর্ববর্তী 
এ্রস্থধারীদের কারো পক্ষে ও না তারা ব্যতীত অন্য কারো পক্ষে - যে, তারা কুরআন 


১৮৬ 


পর কুরআনে যে হুকুম এসেছে তার পরিবর্তে অন্য হুকুম দ্বারা আল্লাহর 
করবে কিংবা বিচার ফয়সালার জন্য অন্য বিধানের দ্বারস্থ হবে। কুরআন 
যন এ বিষয়ে দলীলের সংখ্যা অনেক । আল্লাহ তা'আলা বলেন ৪ 


(\:0৬ 5) TICLE FCSAM CHIE } 
‘কত বরকতময় তিনি যিনি তীর বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে 
বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারেন” । [সূরা আল-ফুরকান ৪ ১] 
আল্লাহ তা'আলা আরো বলেন ৪ | 

SEE SNELL GL ALS ES FAIA 
x COLLIS SED BUOEEILIS HLH LEAST AE 
2) 


র্পূ PAA 


UE uw 398 29 LT পণ ন 22% 
LE BIOS BSG AB KALA SS KEAN ID GIS 


(\1-\0:54U) রব 2 4 To LI 5h 
“হে গ্রন্থধারীগণ! আমাদের রাসূল তোমাদের নিকট এসেছেন। তোমরা গ্রন্থের 
। গোপন করতে তিনি তার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করেন এবং 
অনেক কিছু ছেড়ে দিয়ে থাকেন৷ আল্লাহর নিকট হতে এক জ্যোতি ও স্পষ্ট গ্রন্থ 
তোমাদের নিকট এসেছে। যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, এ দ্বারা তিনি 
তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতিক্ৰমে অন্ধকার হতে 
করেন” । [সূরা আল-মায়িদাহ ৪ ১৫-১৬] 

-_ আল্লাহ তা‘আলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আহলে কিতাবদের 
মধ্যে কুরআন দ্বারা ফয়সালা করার নির্দেশ প্রদান করে বলেন ৪ 


ens & ESTEE ANAT ESI SOG LESIEE ¥ 


“সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে আপনি তাদের বিচার 
নিষ্পত্তি করুন এবং যে সত্য আপনার নিকট এসেছে তা ত্যাগ করে তাদের 
খেয়াল-খুশীর অনুসরণ করবেন না” । [সূরা আল-মায়িদাহ ৪ ৪৮] 


তিনি আরো বলেন $ 


Ft 
2262 ES ERC 


CRITI ILD IES AAT AIS SY BOGS ISS? ¥ 


১৮৭ 


EATEN Ed পু 


(£455) র্ abl 1 

“আর আপনি আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী বিচার নিষ্পত্তি করুন 
এবং তাদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না। আর তাদের ব্যাপারে সতর্ক হোন 
যাতে আল্লাহ আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন তারা এর কোন কিছু হতে 
আপনাকে বিচ্যুত না করে” । [সূরা আল-মায়িদাহ ৪ ৪৯ 
আর সুন্নাহ্‌ থেকে দলীল হল জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর 
হাদীস । তা হল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের কাছে এমন একটি গ্রন্থ নিয়ে এলেন যা তিনি আহলে কিতাবদের কারো 
কাছে পেয়েছিলেন। তিনি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠ করে 
শোনালেন । এতে নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম রেগে গিয়ে বললেনঃ 


ded slang Uf eS ABS 0d odd ENN eB onl Vy gd OS seal 
Sly glad bly sf dl | HAS G4 oS 9 od ssh oF MIS YY 
Sr Of Yj amg be lr UN mgs Of ff OU gd 


“হে ইবনুল খাত্তাব! তোমরা কি আল্লাহর বিধানের ব্যাপারে পেরেশান? যার 
হাতে আমার প্রাণ তার শপথ! আমি তো শ্বেত-শুভ্র পরিচ্ছন্ন হুকুম নিয়ে তোমাদের 
কাছে এসেছি । তোমরা আহলে কিতাবদেরকে কোন কিছু সম্বন্ধে জিজ্ঞাসা করো না ; 
কেননা তারা তোমাদেরকে সত্য সংবাদ দিলে তোমরা তা মিথ্যা মনে করতে পার 
অথবা তারা কোন বাতিল খবর তোমাদেরকে দিলে তোমরা তা সত্য বলে ভাবতে 
পার যার হাতে আমার প্রাণ তার শপথ! যদি মুসা জীবিত থাকতেন, তবে আমার 
অনুসরণ না করার সাধ্য তার হতো না” । হাদীসটি আহমাদ, বাযযার, বায়হাকী ও 
অন্যান্য আরো অনেকে বর্ণনা করেছেন’ । সকল সনদ মিলে হাদীসটি হাসান 
(উত্তম) ৷ হাদীসে ব্যবহৃত ৩,5 :,৫ শব্দটির অর্থ ৪ পেরেশান। 

সংক্ষিপ্তভাবে আল্লাহর গ্রন্থসমূহ সম্পর্কে এ বিশ্বাস রাখা ওয়াজিব। আল্লাহ 


তা'আলা চাহেত একটি পৃথক পরিচ্ছেদে বিশেষভাবে কুরআনের ক্ষেত্রে কি আক্বীদা 
পোষণ করা ওয়াজিব তার বিস্তারিত বিবরণ আসবে। 


* মুসনাদে ইমাম আহমাদ (৩/৩৮৭), কাশফুল আসতার (১৩৪), শোআ'বুল ঈমান, বায়হাকী (১৭৭) 


১৮৮ 


আহলে কিতাবগণ তাদের উপর অবতীর্ণ আল্লাহর গ্রন্থসমূহের যে বিকৃতি, 

তর্ন ও পরিবর্ধন সাধন করেছিলো সে সম্পর্কে মহান আল্লাহ কুরআন কারীমে 

ত করেছেন। আল্লাহ তাআলা ইয়াহুদীদের সম্পর্কে বলেন ৪ 

A298 ark ke riz rd 382d 29% ) 24 002% 2০ 2% 2ৰ ল29প 27 

50 BS A I GRILLS ELISE TSS HUNG TOAST Ys 

(Yo: 43 EES I IET SS 

“তোমরা কি এ আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? অথচ 

দের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, তারপর তারা তা অনুধাবন করার পর 

কৃত করে এমতাবস্থায় যে, তারা জানে” । [সূরা আল-বাকারাহ ৪ ৭৫] 

মহান আল্লাহ আরো বলেন ৪ 

(1d) ছু PEG LSE SYO ATEN) ¥ 

“ইয়াহুদীদের মধ্যে কিছু লোক কথাগুলো স্থানচ্যুত করে বিকৃত করে” । [সূরা 

আন-নিসা ৪ ৪৬] 

নাসারাদের সম্পর্কে সংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন $ 

BEES SLT PEEVES SEDC C5 G55 } 

BLES CI PI BAA EIS SSNS NS 

EAI ESUNS HESSIAN # SHIH 
(\০-) £:55W) BETS 25345) \ 3035 CS 

“যারা বলে, ‘আমরা নাসারা’ তাদেরও অঙ্গীকার আমরা গ্রহণ করেছিলাম ৷ কিন্তু 


তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিলো তার একাংশ তারা ভুলে গিয়েছে। সুতরাং 
আমরা তাদের মধ্যে ক্রয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রেখেছি। আর 


১৮০৯ 


তারা যা করত আল্লাহ অচিরেই তাদেরকে তা জানিয়ে দেবেন। হে গ্রস্থধারীগণ! 
আমাদের রাসূল তোমাদের নিকট এসেছেন। তোমরা গ্রন্থের যা গোপন করতে 
তিনি তার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করেন এবং অনেক কিছু ছেড়ে 
দিয়ে থাকেন” । [সূরা আল-মায়িদাহ ৪ ১৪-১৫] 

এ আয়াতসমূহে এ প্রমাণ রয়েছে যে, ইয়াহুদী ও নাসারাগণ তাদের উপর অবতীর্ণ 
আল্লাহর গ্রন্থসমূহের বিকৃতি সাধন করেছে। কখনো এ বিকৃতি সাধিত হয়েছে (গ্রন্থে 
নতুন কিছু) সংযোজনের মাধ্যমে এবং কখনো (গ্রন্থের কিছু) বাদ দেয়ার মাধ্যমে ৷ 


সংযোজনের দলীল আল্লাহ তা'আলার বাণী ৪ 
LES HF 2 N22 412% hos 2 2 / RANE NEY 
HIE s CAM TNE BD BSN AMIN CHL} 


+ nl 


(Y৭:35,4)) ছু RATS EIT TEATEAEI THA 60 Sy 


“সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে গ্রন্থ রচনা করে এবং তুচ্ছ মূল্য 
প্রাপ্তির জন্য বলে, ‘এটা আল্লাহর নিকট হতে’ ৷ তাদের হাত যা রচনা করেছে তার 
জন্য তাদের ধ্বংস এবং তারা যা উপার্জন করেছে সে জন্য তাদের ধ্বংস” ৷ [সূরা 
আল-বাকারাহ ৪ ৭৯! 


বাদ দেয়ার দলীল আল্লাহর বাণী ৪ 
Cera) LHS IHC LN ESS HS FAIA 


“হে গ্রন্থধারীগণ! আমাদের রাসূল তোমাদের নিকট এসেছেন। তোমরা গ্রন্থের 
যা গোপন করতে তিনি তার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করেন ”। [সূরা 
আল-মায়িদাহ ৪ ১৫] 


এবং আল্লাহর বাণী ৪ 
SETS ESE AML HB AG CHC LS } 
ll (৭:০১)্ভু SCE 


“বলুন, কে নাযিল করেছে মূসার আনীত গ্রন্থ মানুষের জন্য আলো ও 
হেদায়াতস্বরূপ, যা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ কর ও 
অনেকাংশ গোপন রাখ” । [সূরা আল-আন'‘আম ৪ ৯১] 


১৯০ 


রাত ও ইঞ্জিলের বিকৃতি সাধন এবং এর দলীল £ 

পূর্বে যা বলা হয়েছে তা ছিলো আহলে কিতাবগণ আল্লাহর বাণী ও 
র যে বিকৃতি সাধন করেছিলো সংক্ষিপ্তভাবে তার বর্ণনা । তবে 
ভাবে তাওরাত ও ইঞ্জিলে যে বিকৃতি সাধিত হয়েছে পূর্বে বর্ণিত কিছু দলীল 
অন্য আরো অনেক দলীল এর প্রমাণ বহন করছে। 


বিকৃতি সাধনের দলীলের মধ্যে রয়েছে আল্লাহর বাণী £ 

ES SLT I SIE SI SS IG SATII BY 
ait) LON aE TESS BAS EO ISIS NS 
‘বলুন, কে নাযিল করেছে মূসার আনীত গ্রন্থ মানুষের জন্য আলো ও 
য়াতস্বরূপ, যা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ কর ও অনেকাংশ 
পন রাখ এবং যা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানতে না তাও তোমাদেরকে 
ক্ষা দেয়া হয়েছিল? বলুন, আল্লাহই; অতঃপর তাদেরকে তাদের বাতিল ধারণার 
পর ছেড়ে দিন তারা খেলা করতে থাকুক” । [সূরা আল-আন'আম ৪ ৯১] 
আয়াতটির তাফসীরে এসেছে ঃ ‘অর্থাৎ মূসা যে গ্রন্থ নিয়ে এসেছিলেন তোমরা 
[কে কাগজের পাতায় রাখ; যাতে তোমরা এর যে বিকৃতি ও পরিবর্তন সাধনসহ 
তে উল্লেখিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণাবলী গোপন করতে 
চাচ্ছ তা সম্পন্ন হয়’ । 

আল্লাহ তা'আলা আরো বলেন $৪ 


9 2224 
OATATE 


[28 ur} Lk lz wo 30270 BLUR? 102 Kt 29277 
8554S A CRLI LILI EES HPs Ul GAs } 
(vos) COLEUS 
“তোমরা কি এ আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? অথচ 
তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে তারপর তারা তা অনুধাবন করার পর 
“বিকৃত করে” । [সূরা আল-বাকারাহ ৪ ৭৫] 


সুদ্দী আয়াতটির তাফসীরে বলেন, ‘তা হল তাওরাত, যাকে তারা বিকৃত 
‘করেছিল’ । ইবনে যায়েদ বলেন, ‘যে তাওরাত আল্লাহ তাদের উপর নাযিল 
করেছিলেন তারা তা বিকৃত করে ফেলে, এর মধ্যে বর্ণিত হালালকে তারা হারাম, 


১৯১ 


হারামকে হালাল, হককে বাতিল এবং বাতিলকে হকে পরিণত করে নিয়েছিল’ । 
EE EHO 
338 CEES IT ASCE IE TLS BBG CLS G4 
AEE EIA DAS OL ESL BIIANLAIS ne CET 
ELSK CE IL BSG HIV + GHG 
(\০- \ tu) & A CATA T AED 2 ao 55 53% 2 
“যারা বলে, ‘আমরা নাসারা’ তাদেরও অঙ্গীকার আমরা গ্রহণ করেছিলাম । কিন্তু 
তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিলো তার একাংশ তারা ভুলে গিয়েছে। সুতরাং 
আমরা তাদের মধ্যে ক্রয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রেখেছি। আর 
তারা যা করত আল্লাহ অচিরেই তাদেরকে তা জানিয়ে দেবেন। হে গ্রন্থধারীগণ! 
আমাদের রাসূল তোমাদের নিকট এসেছেন। তোমরা গ্রন্থের যা গোপন করতে 


তিনি তার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করেন এবং অনেক কিছু ছেড়ে 
দিয়ে থাকেন” । [সূরা আল-মায়িদাহ ৪ ১৪-১৫] 


তারা যার পরিবর্তন ও বিকৃতি সাধন করেছিলো এবং যাকে প্রকৃত অর্থ হতে ভিন্ন 
অর্থে প্রয়োগ করেছিলো ও এতে আল্লাহর উপর অপবাদ আরোপ করেছিল, রাসূল 
তা বর্ণনা করে দেবেন। আর তারা এতে যে পরিবর্তন এনেছিলো তার বহু কিছু 


সম্পর্কে তিনি চুপ থাকবেন, তা বর্ণনায় কোন লাভ নেই” । 


তাওরাত ও ইঞ্জিলে বিকৃতি ও পরিবর্তন সাধিত হওয়ার উপর এ 
আয়াতগুলোতে প্রমাণ রয়েছে। এজন্যই মুসলিম ওলামাগণ এ বিষয়ে একমত যে, 
তাওরাত ও ইঞ্জিলে বিকৃতি ও পরিবর্তনের অনুপ্রবেশ ঘটেছে। 


বিকৃতি থেকে কুরআনের মুক্তি ও আল্লাহ কর্তৃক এর সংরক্ষণ এবং তার দলীল £$ 


পূর্ববর্তী গ্ৰন্থসমূহে যে বিকৃতি ও পরিবর্তন সাধিত হয়েছে মহাগ্রন্থ আলকুরআন 
তা থেকে মুক্ত এবং আল্লাহর হেফাযত ও সংরক্ষণ দ্বারা সে সব কিছু থেকে তা 
সুরক্ষিত, যেমন আল্লাহ সে সম্পর্কে তার নিম্নোক্ত বাণী দ্বারা জানিয়ে দিয়েছেন ৪ 


> তাফসীরে ইবনে কাসীর (৩/৬৩) 


১৯২ 


amt) SOLAS ISNIELSSY } 


‘আমরাই কুরআন অবতীর্ণ করেছি এবং আমরাই এর সংরক্ষক” [সূরা আর- 
£৯] 


ত করব তাতে কোন বাতিল সংযোজিত হওয়া থেকে যা কোনক্রমেই 
র অন্তর্গত নয়, অথবা তার কোন হুকুম, শাস্তি ও ফরযের কোন কিছুতে 


টতি সৃষ্টি করা থেকে” । 


এবং সকল প্রকার বাতিল হতে তাকে মুক্ত রেখেছেন, সে সম্পর্কে অন্যান্য 
_ আয়াতসমূহে তিনি সংবাদ দিয়েছেন । তিনি বলেছেন ৪ 
vile) E EBS GOSS LL Kr GNENS } 


EEE PCO BEES TIN অগ্র হতেও নয়, পশ্চাত হতেও 
নর়। এটা রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর নিকট হতে অবতীর্ণ" । সুতা ফুস্সিলাত ৪ ৪২] 


: আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
02) L LENG SSL GIS BEAMS } 


“আলিফ-লাম-রা, এমন গ্রন্থ যার আয়াতসমূহ সুবিন্যস্ত ও পরে প্রজ্ঞাময় 
সর্বজ্ঞের নিকট হতে বিশদভাবে বিবৃত” । [সূরা হুদ ৪ ১] 


মহান আল্লাহ বলেন $ 
(\V- 1:৮ N55 Ee TSE TEA SBI IIS ¥ 


“তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা এর সাথে সঞ্চালন 
' করবেন না। এটা সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্‌ আমাদেরই” । [সূরা আল- 
_ কিয়ামাহ £ ১৬-১৭] 


কুরআন নাযিল হওয়া থেকে শুরু করে সকল প্রকার পরিবর্তন ও রূপান্তর থেকে 


* তাফসীরে ইবনে জারীর (১৪/৭) 


১৯৩ 


মুক্তাবস্থায় আল্লাহ নিজের কাছে তা উঠিয়ে নেয়ার অনুমতি দেয়া পর্যন্ত শব্দ ও 
অর্থের দিক দিয়ে তা যে আল্লাহর পরিপূর্ণ হেফাযতে রয়েছে এ আয়াতগুলোতে সে 
প্রমাণ বিদ্যমান; কেননা আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে 
কুরআন শিক্ষা দেয়ার ভার নিয়েছিলেন। অতঃপর তিনি তার বক্ষে তা জমা করেন। 
আর কুরআনের বর্ণনা ও ব্যাখ্যা রয়েছে তার পবিত্র সুন্নায় । এরপর আল্লাহ একদল 
বিশ্বস্ত লোক প্রস্তুত করে দিয়েছেন যারা বক্ষে ও লিপিবদ্ধ করে কুরআনকে প্রজন্মের 
পর প্রজন্ম ধরে হেফাযত করেছে। ফলে কুরআন থেকে গেছে সকল প্রকার বাতিল 
হতে নিরাপদ ও মুক্ত, যা দেশ-কাল ভেদে ছোট বড় সকলেই পাঠ করে, টাটকা 
তাজাবস্থায় যেভাবে তা আল্লাহর পক্ষ থেকে তীর রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়া 
সাল্লামের উপর নাযিল হয়েছিল । 


ওলামাগণ এ স্থানে একটি সুক্ষ্ম রহস্য ও চমৎকার বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ 
করেছেন যা তাওরাতে বিকৃতি সংঘটিত হতে পারা এবং কুরআনে তা সংঘটিত 
হতে না পারার সাথে সংশ্লিষ্ট, যেমনটি আবু ‘আমর আদ-দানী বর্ণনা করেছেন 
আবুল হাসান আল-মুন্তাব থেকে৷ তিনি বলেছেন ৪ ‘আমি একদিন কাযী আবু 
ইসহাক ইসমা‘ঈল ইবনে ইসহাকের কাছে ছিলাম ৷ তাকে প্রশ্ন করা হল ৪ তাওরাত 
অনুসারীদের উপর পরিবর্তন সাধনের ব্যাপারটি কেন ছাড়পত্র পেল অথচ কুরআন 
অনুসারীদের কাছে তা পেল না? কাযী সাহেব বললেন, মহান আল্লাহ তাওরাত 
গ্রন্থধারীদের ব্যাপারে বলেছেন ৪ 


(££: £ ALIS PLN} 
“কারণ তাদেরকে আল্লাহর গ্রস্থ সংরক্ষন করার নির্দেশ দেয়া হয়েছিল” ৷ [সূরা 
আল-মায়িদাহ £ ৪৪] 
আল্লাহ হেফাযতের ভারটি তাদের উপর অর্পণ করেছেন। ফলে তাদের ক্ষেত্রে 
পরিবর্তন সাধিত হয়েছে । অথচ কুরআন সম্পর্কে আল্লাহ বলেছেনঃ 
a) GHAI EY 


“আমরাই কুরআন অবতীর্ণ করেছি এবং আমরাই এর সংরক্ষক” । [সূরা আল- 
হিজর ৪ ৯] ফলে কুরআন অনুসারীদের ক্ষেত্রে পরিবর্তন হতে পারেনি’। আবু 
‘আমর বললেন, এরপর আমি আবু আবদুল্লাহ আল-মুহামেলীর কাছে গেলাম। 
তাকে ঘটনাটি বললাম ৷ তিনি বললেন, ‘আমি এর চেয়ে সুন্দর কথা আর শুনিনি’ । 


ৰ 
ৰ 


১৯৪ 


চতুৰ্থ পরিচ্ছেদ 
কুরআনের উপর ঈমান ও এর বৈশিষ্ট্য 


কুরআন, হাদীসে কুদসী ও হাদীসে নববীর সংজ্ঞা এবং শেষোক্ত দু*টির মধ্যে 


কুরআন কারীম হল আল্লাহর বাণী যা তীর কাছ থেকে প্রকাশ পেয়েছে 
আমাদের জানা) কোন অবয়ব ছাড়াই এবং তিনি স্বীয় রাসূলের উপর ওহীরূপে তা 
বতীর্ণ করেছেন। আর মু'মিনগণও তেমনিভাবে একে সত্য হিসাবে মেনে নিয়েছে 
বং এ দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে যে, তা প্রকৃতই আল্লাহর বাণী, যা জিবরীল 
আলাইহিস সালাম আল্লাহ তা'আলার কাছ থেকে শুনেছেন এবং এর শব্দ ও অর্থসহ 
আল্লাহর সর্বশেষ রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর তা 
নাযিল করেছেন। মুতাওয়াতির পদ্থায়’ তা বর্ণিত, একীন ও প্রত্যয় সৃষ্টি করে, 


মুসহাফসমূহে লিপিবদ্ধ এবং সকল পরিবর্তন ও পরিবর্ধন হতে সংরক্ষিত" । 


: আর হাদীসে কুদসী হল যা নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম শব্দ ও অর্থসহ 
| স্বীয় প্রতিপালকের কাছ থেকে বর্ণনা করেছেন। আর তা আমাদের কাছে 

__ অনল্পসংখ্যক বর্ণনাকারীর মাধ্যমে বর্ণিত হয়েছে, কিংবা মুতাওয়াতির পন্থায় বর্ণিত 
হয়েছে, তবে মুতাওয়াতির হওয়ার ব্যাপারটি কুরআনের সমপর্যায় পর্যন্ত পৌছতে 
. এর উদাহরণ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত আবু যর 
গিফারীর হাদীস । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় মহান প্রতিপালকের 
কাছ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন £ “হে আমার বান্দাগণ! আমি আমার 
নিজের উপর যুলুম করাকে হারাম করেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করে 


* মুতাওয়াতির হল সে বর্ণনা যা এত অধিক সংখ্যক বর্ণনাকারীগণ কর্তৃক বর্ণিত হয় যে, বর্ণিত 
বিষয়ে তাদেরকে মিথ্যা সাব্যস্ত করা অসম্ভব। ফলে বর্ণনাটি সকল সন্দেহের উর্ধে উঠে যায় 
এবং তাতে দৃঢ় প্রত্যয় ও আস্থা জন্মে -অনুবাদক ৷ 

২ শরহ আলআৰ্বীদাতুত ত্বাহাবিয়্যাহ (১/১৭২), মাবাহিস ফী ‘উলুমুল কুরআন, মান্না 
আলকাত্তান (পৃঃ ২১), কাওয়া'য়েদুত তাহদীস, জামালুদ্দীান আলকাসেমী (পূঃ ৬৫) 


»৯৫ 


দিয়েছি। সুতরাং তোমরা করোনা” । 
সুতরা যুলুম 


হাঁদীসে নববী হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে যে কথা, কাজ, 
মৌন সম্মতি অথবা গুণাবলীর সম্বন্ধ স্থাপন করা হয়*। 


কুরআন, হাদীসে কুদসী ও হাদীসে নববীর মধ্যে পার্থক্য হল ৪ কুরআনের 
তেলাওয়াত ইবাদাত হিসাবে গণ্য, এর শব্দমালা মু‘জিযা স্বরূপ যদ্ধারা চ্যালেঞ্জ ছুঁড়ে 
দেয়া হয়েছিল । অযু নেই এমন ব্যক্তির জন্য তা স্পর্শ করা, অপবিত্র ব্যক্তি ও 
অনুরূপ কারোর জন্য তা তেলাওয়াত করা এবং (শব্দ বাদ দিয়ে শুধু) এর অর্থ 
রেওয়ায়েত করা হারাম নামাযে তা পাঠ করা অপরিহার্য । এর পাঠককে প্রত্যেক 
হরফের বিনিময়ে একটি নেকী দেয়া হবে এবং প্রত্যেক নেকী দশ নেকীতে পরিণত 
হবে। হাদীসে কুদসী ও হাদীসে নববী এর ব্যতিক্রম; কেননা এ দু'টি তদনুরূপ নয় । 


আর হাদীসে কুদসী ও হাদীসে নববীর মধ্যে পার্থক্য হল ৪ হাদীসে কুদসীর শব্দ 
ও অর্থ দু'টোই আল্লাহর বাণীর অন্তর্গত, যা হাদীসে নববীর বিপরীত; কেননা 
হাদীসে নববী শব্দ ও অর্থের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
বাণীর অন্তর্গত । আর হাদীসে কুদসী হাদীসে নববীর চেয়ে শ্রেষ্ঠ; কেননা আল্লাহর 


বাণী সৃষ্টিজগতের বাণীর চেয়ে শ্রেষ্ট" । 


কুরআনের প্রতি ঈমানের বৈশিষ্ট্য £ 


ইতিপূর্বে সাব্যস্ত হয়েছে যে, আল্লাহর গ্রস্থসমূহের প্রতি ঈমান আনয়ন ঈমানের 
রুকনসমূহের একটি গুরুত্বপূর্ণ রুকন । আর মহাগ্রন্থ আল-কুরআন যখন পূর্ববর্তী 
সকল গ্রন্থের রহিতকারী, সেগুলোর সত্যাসত্যের নিরূপক এবং আমাদের নবী 
মুহাম্মাদ সাল্লান্মাহু্‌ আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভ ও তার উপর এ গ্রন্থ 
নাযিলের পর জ্রিন-ইনসান সকলের জন্য তা দ্বারা ইবাদাত পালন করা অপরিহার্য, 
তখন এ গ্রন্থের প্রতি ঈমান আনয়নের ব্যাপারটি অনেকগুলো বৈশিষ্ট্য ও গুণাগুণ 
দ্বারা মহিমান্বিত। গরস্থসমূহের প্রতি ঈমান বাস্তবায়নের ক্ষেত্রে যে সব বিষয় 
সংক্ষিপ্তভাবে করা হয়েছিলো সেগুলো ছাড়াও কুরআনের প্রতি ঈমান পূর্ণ হওয়ার 


* এটি বৰ্ণনা করেছেন মুসলিম (হাদীস নং ২৫৭৭) 
২ মুস্তালাহুল হাদীস, ইবনে উসাইমীন পৃঃ৭, কাওয়ায়েদুস তাহদীস, কাসেমী (পৃঃ ৬১-৬২) 
* কলাওয়া‘য়েদুত তাহদীস, কাসেমী (পৃঃ ৬৫-৬৬) 


১৯৬ 


a 


ৰব আরো কিছু বৈশিষ্ট্য ও গুণাগুণ থাকা অত্যন্ত জরুরী । এ সব বৈশিষ্ট্য হল ৪ 


১, এ বিশ্বাস স্থাপন করা যে, কুরআনের দাওয়াত ব্যাপক এবং কুরআন যে 
নিয়ে এসেছে তা জ্বিন ও ইনসান এ দু’ জাতির সকলের ক্ষেত্রে প্রযোজ্য ৷ 
প্রতি ঈমান না এনে তাদের কোন গত্যন্তর নেই এবং এতে যা. কিছু 

ত করা হয়েছে তাছাড়া অন্য কিছু দ্বারা আল্লাহর ইবাদাত করার সাধ্য 
বর নেই । আল্লাহ তা'আলা বলেন ৪ 


(1:05) & TCSII FOAM TIHIN 


বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারেন” । [সূরা আল-ফুরকান ৪ ১] 


Carey & HIG LESION GG} 
“আর এ কুরআন আমার নিকট ওহী করা হয়েছে, যেন তোমাদেরকে এবং যার 
নিকট তা পৌছবে তাদেরকে এদ্বারা সতর্ক করতে পারি” । [সূরা আল-আনন‘আম ৪ ১৯] 


(Y-\:u%)) ছু NEEM FEES ¥ 


“আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি, যা সঠিক পথনির্দেশ করে; 
তাই আমরা তার উপরা ঈমান এনেছি” । [সূরা আল-জ্রিন ৪ ১-২] 


২. এ বিশ্বাস করা যে, কুরআন পূর্ববর্তী সকল গ্রস্থকে রহিত করে দিয়েছে। 
অতএব কুরআন নাযিলের পরে আহলে কিতাবগণ ও অন্য কারো জন্য কুরআন 
ছাড়া অন্য কিছু দ্বারা আল্লাহর ইবাদাত করা জায়েয নেই । অতএব কুরআন যা 
নিয়ে এসেছে তা ছাড়া অন্য কোন দ্বীন নেই এবং আল্লাহ কুরআনে যা প্রণয়ন 
করেছেন তা ছাড়া অন্য কোন ইবাদাত নেই । কুরআনে যা হালাল করা হয়েছে তা 
' ছাড়া কোন হালাল নেই এবং কুরআনে যা হারাম করা হয়েছে তা ছাড়া কোন 
' হারাম নেই । আল্লাহ তাআলা বলেন ৪ 


= 2328 2412 MONT 222 
eins J L BIB IE AINE ALILT 


১৯৭ 


তপতে! তাত আচা "৬7৪" 


“কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইলে তা কখনো তার 
পক্ষ থেকে গ্রহণ করা হবে না” । [সূরা আলে-ইমরান ৪ ৮৫] 


আল্লাহ তা'আলা আরো বলেন $ 


00s) & BSI WICK BASSI 


“আমরা তো আপনার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছি যাতে আপনি আল্লাহ 
আপনাকে যা জানিয়েছেন সে অনুযায়ী মানুষের মধ্যে বিচার মীমাংসা করেন” । 
[সুরা আন-নিসা ৪ ১০৫] 


নৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তার সাহাবাদেরকে আহলে কিতাবদের 
গ্রন্থসমূহ পাঠ করতে নিষেধ করেছিলেন জাবের ইবনে আবদুল্লার হাদীসে সে কথা 
ইতিপূর্বে বলা হয়েছে। সেখানে তার এ বাণী রয়েছে ৪ 

Gr Of J amy bbz ON ep OF YS 04m gd FY io 

“_ যার হাতে আমার প্রাণ তীর শপথ! যদি মুসা জীবিত থাকতেন তাহলে 
আমার অনুসরণ ব্যতীত তার আর কোন অবকাশ ছিলো না” । 

৩. আল-কুরআন যে শরীয়ত নিয়ে এসেছে তা হল উদার এবং সহজ । পূর্ববর্তী 
গ্রন্থসমূহের শরীয়ত ছিলো এর বিপরীত; কেননা সে সব শরীয়তে ছিলো বহু 


গুরুভার ও এমন সব শৃংখল যা সে শরীয়তের অনুসারীদের উপর আরোপ করে 
দেয়া হয়েছিল । আল্লাহ তা'আলা বলেন $ 


3 kG ASE EEL GACH CIGNA CI 
EEN SES BSS SMART GS AT 
(\০v:2,১ থু sgl ATOLLS ITTY 


তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পায়, যিনি তাদেরকে সৎকাজের নির্দেশ দেন এবং 
অসৎকাজ থেকে নিষেধ করেন, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন ও অপবিত্র 


১ ইমাম আহমাদ এটি বৰ্ণনা করেছেন মুসনাদে (৩/৩৮৭), তিনি ছাড়া অন্যরাও এটি বর্ণনা করেন। 


১৯৮ 


ত 


2 
Red: 7) 
y yl 


বস্তু হারাম করেন, আর তাদেরকে তাদের গুরুভার ও শৃংখল হতে মুক্ত করেন যা 
তাদের উপর ছিল” । [সূরা আল-আ'‘রাফ ৪ ১৫৭] 


8. আল্লাহর গ্রন্থসমূহের মধ্যে কুরআনই একমাত্র সেই গ্রন্থ যার শব্দ এবং 
অর্থকে আল্লাহ শাব্দিক ও অর্থের দিক দিয়ে বিকৃতি হতে হেফাযত করার দায়িত্ব 
গ্রহণ করেছেন। আল্লাহ তা'আলা বলেন ৪ 

(4:22 ROAST FIMIT LN ¥ 
“নিশ্চয়ই আমরা কুরআন অবতীর্ণ করেছি এবং আমরাই এর সংরক্ষক” । [সূরা 


rt LES SOIL SILL HESS} 
- “কোন বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না - অগ্র হতেও নয়, পশ্চাত 
হতেও নয়। এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর নিকট হতে অবতীর্ণ” । [সূরা 
ফুস্সিলাত ৪ ৪২] 


আল্লাহ তাআলা যেমনটি চেয়েছেন এবং প্রণয়ন করেছেন সে অনুযায়ী 
কুরআনকে ব্যাখ্যা ও স্পষ্ট করার নিজ দায়িত্বের কথা বর্ণনা করে আল্লাহ বলেন ৪ 


“এটা সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমাদেরই । সুতরাং যখন আমরা তা 
পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন। অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্‌ 
- আমাদেরই” । [সূরা আল-ক্ন্য়ামাহ ৪ ১৭-১৯] 


ইবনে কাসীর শেষের আয়াতটির তাফসীরে বলেন £ঃ'অর্থাৎ কুরআনকে হেফাযত 
ও তেলাওয়াত করার পর আমি তা আপনার জন্য বর্ণনা করি, স্পষ্ট করে দেই এবং 
আমার ইচ্ছা ও প্রণীত শরীয়ত অনুযায়ী এর অর্থ আপনাকে জানিয়ে দেই’ ৷ আল্লাহ্‌ 
তা'আলা তার গ্রন্থকে হেফাযত করার জন্য সুপন্ডিত ওলামাদের মধ্য থেকে এমন 
লোকদের প্রস্তুত করে দিয়েছেন যারা উত্তমভাবে এ দায়িত্ব পালন করেছেন নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় থেকে আজ পর্যন্ত । তারা কুরআনের 
শব্দকে হেফাযত করেছেন, এর অর্থ উপলদ্ধি করেছেন এবং কুরআন অনুযায়ী 


2৯৯ 


আমলের উপর তারা সুপ্রতিষ্ঠিত ছিলেন। তারা কুরআনকে হেফাযত করার ও 
কুরআনের খেদমাত করার প্রত্যেকটি ক্ষেত্রেই বড় বড় গ্রন্থ সংকলন করেছেন। 
তাদের কেউ সংকলন করেছেন কুরআনের তাফসীর, কেউ সংকলন করেছেন এর 
লিখন ও পঠন পদ্ধতি, কেউ এর সুস্পষ্ট ও অবোধগম্য বিষয়গুলোকে সংকলিত 
করেছেন, কেউ সংকলন করেছেন এর মক্কী ও মাদানী আয়াতসমূহ, কেউ কুরআন 
থেকে হুকুম বের করার বিষয়টি সংকলন করেছেন, কেউ এর নাসেখ (রহিতকারী) 
ও মানসুখ (রহিত) সম্পর্কে লিখেছেন, কেউ লিখেছেন এর নাযিলের কারণসমূহ, 
কেউ সংকলন করেছেন এর উপমা ও প্রবচনসমূহ, কেউ এর মু'জিযা সম্পর্কে 
লিখেছেন, কেউ সংকলন করেছেন এর অপরিচিত শব্দমালা, আবার কেউ এর 
ই'রাব (বাক্যস্থিত পদ সম্পর্কিত আলোচনা) সংকলন করেছেন প্রভৃতি আরো সে 
সব ক্ষেত্র যার মাধ্যমে আল্লাহ তা'আলা কর্তৃক স্বীয় গ্রন্থের হেফাযতকার্য সম্পন্ন 
হয়েছে ; কেননা তিনি তার গ্রন্থ ও এর ইলমসমূহের খেদমাতের জন্য এ সকল 
ওলামাদেরকে প্রস্তুত করেছিলেন। ফলে কুরআন এমনই সংরক্ষিত থেকে যায় যে, 
তা ঠিক যেভাবে নাযিল হয়েছিলো সেরকম টাটকা ও সতেজ থেকে এর পঠন ও 
তাফসীর করার কাজ সম্পাদিত হচ্ছে। 

৫. কুরআন কারীমে মু‘জিযার বেশ কিছু দিক রয়েছে যাতে অন্যান্য অবতীর্ণ 
গ্রন্থসমূহও শরীক রয়েছে। সার্বিকভাবে কুরআন হল বিরাট মু‘জিযা এবং আল্লাহর 
হৃদয়গ্রাহী স্থায়ী প্রমাণ যদ্বারা আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও 
তার অনুসারীদেরকে কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সাহায্য করেছেন। ইমাম 
বুখারী ও মুসলিম আবু হুরায়রার হাদীস হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 


US Ely pds ade cpl es be USL 2 sel JL gs Shs cp bey 
Cl es ub e251 STI 50 Sd sf > af SUI 


“আমশ্বিয়াগণের মধ্য হতে প্রত্যেক নবীকেই এমন নিদর্শন প্রদান করা হয়েছে যার 
মত নিদর্শনের উপর মানুষ ঈমান এনেছিলো, আর ওহীরূপে আমাকে যা দেয়া 
হয়েছিলো তা আল্লাহ শুধু আমার প্রতিই প্রেরণ করেছেন। আমি আশা করি 
কিয়ামাতের দিন আমিই নবীদের মধ্যে সবচেয়ে বেশী অনুসারী নিয়ে উপস্থিত হব”” । 


» সহীহ বুখারী (হাদীস নং ৪৯৮১), সহীহ মুসলিম (হাদীস নং ১৫২) 


R00 


কুরআন যুজিযা হওয়ার দিকসমূহের মধ্যে রয়েছে এর সুন্দর সংকলন, 
বৃশুদ্ধতা ও হৃদয়থাহীতা ৷ মানব ও ভ্ববনের উদ্দেশ্যে কুরআনের অনুরূপ একটি গ্রন্থ 
কৃংবা এর কিয়দংশ নিয়ে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া হয়েছিলো তিনটি স্তরে ৪ 
কুরআনের অনুরূপ নিয়ে আসার জন্য আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন। 
কুম্ভ তারা অপারগ হয়ে তা করতে পারেনি। আল্লাহ তাআলা বলেন ৪ 
TVs) COE CEA x CGAY 
__ “তারা কি বলে, ‘এ কুরআন তার নিজের রচনা’? বরং তারা ঈমান রাখে না। 
তারা যদি সত্যবাদী হয় তবে এর মত কোন বক্তব্য তারা উপস্থিত করুক না!” 
রা আত-তুর ৪ ৩৩-৩৪] 


' আল্লাহ তা'আলা এ কাজে তাদের অপারগতা নিশ্চিত করে বলছেন ৪ 


EDs NIAMS Goa NT HL CSRS 
(AA:sl Yh) ৰ A 
" “বলুন, যদি কুরআনের অনুরূপ কুরআন আনয়নের জন্য মানুষ ও জ্বিন সমবেত 


হয় এবং যদি তারা পরস্পরকে সাহায্যও করে, তবু তারা এর অনুরূপ আনয়ন 
করতে পারবে না” । [সূরা আল-ইসরা ৪ ৮৮] 


এরপর তিনি তাদেরকে কুরআনের অনুরূপ দশটি সূরা নিয়ে আসার চ্যালেঞ্জ 
ছুড়ে দেন। কিন্তু তারা এতেও সমর্থ হয়নি৷ আল্লাহ তা'আলা বলেন ৪ 


2 uw 2 AEI LL \প29 12 পপ b 


BOTS TE td CI rll Soa lino 2 EX & LGTY 
ALITA AL 

(7:১৯) ছু SUAS) 

“তারা কি বলে,‘তিনি নিজে তা রচনা করেছেন’? বলুন, যদি তোমরা সত্যবাদী 


“হও তবে তোমরা এর অনুরূপ দশটি স্বরচিত সুরা আনয়ন কর এবং আল্লাহ ব্যতীত 
অপর যাকে পার ডেকে নাও” । [সূরা হুদ ৪ ১৩] 


এরপর তৃতীয়বার তাদেরকে কুরআনের একটি সূরার অনুরূপ নিয়ে আসার 
চ্যালেঞ্জ করেন। কিন্তু তারা তাও পারল না । আল্লাহ তা'আলা বলেন ৪ 
BEY SS CHEE AES SBT SUNIL 3 


Fh 


, পট ) 
(TALS 2) ্ঘৃ ০ 


২০১ 


“তারা কি বলে,‘তিনি তা রচনা করেছেন’? বলুন, তবে তোমরা এর অনুরূপ 
একটি সূরা আনয়ন কর এবং আল্লাহ ব্যতীত অপর যাকে পার আহ্বান কর, যদি 
তোমরা সত্যবাদী হও” । [সূরা ইউনুস ৪ ৩৮] 


এদ্বারা কুরআনের মু‘জিযা সবচেয়ে সুন্দর ও সুদৃঢ় পন্থায় সাব্যস্ত হল । কেননা 
কুরআনের একটি সূরার অনুরূপ নিয়ে আসার সর্বনিম্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে 
সৃষ্টি অপারগ হল । অথচ কুরআনের সবচেয়ে ছোট সূরা হল তিন আয়াতবিশিষ্ট । 


৬. মানুষের দ্বীন, দুনিয়া, জীবিকা ও আখিরাতের যত কিছুর প্রতি সে মুখাপেক্ষী 
আল-কুরআনে আল্লাহ তা'আলা তার সব কিছুই বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ 
তাআলা বলেন ৪ 

TAI SAII SL EYEE SMILES} 
(AA: 
“আর আমরা আপনার উপর গ্রন্থ অবতীর্ণ করেছি প্রত্যেক বস্তুর স্পষ্ট 


ব্যাখ্যাস্বরূপ এবং মুসলমানদের জন্য হেদায়াত, করুণা ও সুসংবাদস্বরূপ” । [সূরা 
আন-নাহ্‌ল ৪ ৮৯] 


আল্লাহ তা'আলা বলেন ৪ 
Ay LES SIO EGLY 
“এ গ্রন্থে আমরা কোন কিছুই বাদ দেইনি” । [সূরা আল-আন'‘আম ৪ ৩৮! 


ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘এ কুরআনে সকল জ্ঞান অবতীর্ণ করা 
হয়েছে এবং কুরআনে আমাদের জন্য সব কিছু বর্ণনা করে দেয়া হয়েছে’ । 


৭. আল্লাহ তা'আলা উপদেশ গ্রহণকারী ও চিন্তাশীলের জন্য কুরআনকে সহজ করে 
দিয়েছেন। এটা তার সবচেয়ে মহান বৈশিষ্ট্যের অন্তর্গত ৷ আল্লাহ তা'আলা বলেন ৪ 


Ovindy & SRE SSMONANESSS ¥ 
“অবশ্যই উপদেশ গ্রহণের জন্য আমরা কুরআনকে সহজ করে দিয়েছি। 
অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?” [সূরা আল-কামার ৪ ১৭] 


২০২ 


ee 


মহান আল্লাহ আরো বলেন ৪ 
a: EL SNIIIEY AHL I KIABEY ¥ 


} > be 


“এ এক কল্যাণময় গ্ৰন্থ, আমরা তা আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ 
_ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধসম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ” । 
[সূরা সাদঃ২৯] 
মুজাহিদ প্রথম আয়াতটির তাফসীরে বলেন ৪ ‘অর্থাৎ এর পঠনকে আমি সহজ 
_ করে দিয়েছি’ । আর সুদ্দী বলেন ৪ ‘আমরা এর তেলাওয়াতকে জিহ্বার জন্য সহজ 
একে সহজ করে না দিতেন, তাহলে সৃষ্টির কেউই আল্লাহর বাণী উচ্চারণ করতে 
সমর্থ হতো না” । ত্বাবারী এবং তাফসীরের ইমামদের আরো অনেকে উল্লেখ করেন 
_ যে, কুরআনকে সহজকরণের বিষয়টিতে শামিল রয়েছে তেলাওয়াতের জন্য এর 
শব্দকে সহজ করা এবং চিন্তাভাবনা ও উপদেশ গ্রহণের জন্য এর অর্থকে সহজ 
করা" । আর কুরআনও মূলতঃ এরকমই, যেমনটি এ ব্যাপারে লক্ষ্য করা গেছে। 


৮. কুরআনে আরো সন্নিবেশিত আছে পূর্ববর্তী গ্রস্থসমূহের সকল শিক্ষার সারাংশ 
ও রাসূলগণের শরীয়তসমূহের মৌলিক দিকগুলো । আল্লাহ তাআলা বলেন $ 


0) 


“আমরা আপনার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছি ইতিপূর্বে অবতীর্ণ 
গ্রন্থসমূহের সত্যতা প্রতিপন্নকারী ও সেগুলোর সত্যাসত্য নিরূপকরূপে” । [সূরা 
আল-মায়িদাহ ৪ ৪৮]! 


আল্লাহ তা'আলা আরো বলেন $ 
23/23 1314 ললে ০৫23, 4% 724 ATA sv du Hdd, 
ETFO AOC AS SHINE HEE TUE OVENS PASTS 


er 2°05 2র্পণ 1? / 


OTIS) ESSE Sr Mn le? 


* তাফসীরে ইবনে কাসীর (৮/৫৬৩) 
২ তাফসীরে ইবনে জারীর (২৭/৯৬) 


২০৩ 


“তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সব হুকুম প্রণয়ন করেছেন যার নির্দেশ 
দিয়েছেন নূহকে, আর যা আপনার প্রতি আমরা ওহী হিসাবে প্রেরণ করেছি, এবং 
যার নির্দেশ আমরা ইব্রাহীম, মুসা ও ‘ঈসাকে দিয়েছিলাম এ মর্মে যে, তোমরা 
দ্বীন (তথা যাবতীয় আক্বীদা ও আহকাম) প্রতিষ্ঠা কর এবং এতে বিচ্ছিন্ন হয়োনা” ৷ 
[সূরা আশ-শুরাঃ১৩] Oo 


৯. কুরআনে রয়েছে রাসূলগণ ও পূর্ববর্তী জাতিসমূহের ইতিহাস এবং এর এমন 
বিশদ ব্যাখ্যা আগের কোন গ্রন্থে যার জুড়ি মেলে না। আল্লাহ তা'আলা বলেন ৪ 
(0:১৯) LIE SEC SHC IL I $$ ৯ 
“রাসূলদের এঁ সকল বৃত্তান্ত আমরা আপনার নিকট বর্ণনা করছি, যদ্ধারা আমরা 
আপনার চিত্তকে দৃঢ় করি” । [সূরা হুদ ৪ ১২০] 
আল্লাহ আরো বলেন $ 


0 SESE TTA SY 
“এটা জনপদসমূহের কিছু সংবাদ যা আমরা আপনার নিকট বর্ণনা করছি। সে 
জনপদের কিছু এখনো বিদ্যমান এবং কিছু নির্মূল হয়েছে” । [সূরা হুদ ৪ ১০০] 
আল্লাহ আরো বলেন $ 


“পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমরা এভাবে আপনার নিকট বর্ণনা করি এবং 
আমরা আমাদের নিকট হতে আপনাকে দান করেছি উপদেশ” । [সূরা ত্বাহা ৪ ৯৯! 

১০. নাযিলের দিক থেকে কুরআন আল্লাহর সর্বশেষ গ্রন্থ এবং অন্য গ্রস্থসমূহের 
উপর সাক্ষী । আল্লাহ তা'আলা বলেন ৪ 

Sioa LEN TAME LI TXURILLEL LIES} 


(£- Yds dH) EEO ose 


“তিনি সত্যসহ আপনার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা তার পূর্বের গ্রহ্থসমূহের 
সত্যতা প্রতিপন্নকারী। আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইঞ্জিল - 
ইতিপূর্বে মানবজাতির হেদায়াতের জন্য । আর তিনি ফুরকান অবতীর্ণ করেছেন” । 


২০৪ 


রা আলে-ইমরান ৪ ২-৪] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
FA Z 2 3 CAS 3 SL CK চুর ১০ wes ঠা xg gl Stef }) 
(£M:SSUN 


“এবং আমরা আপনার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছি ইতিপূর্বে অবতীর্ণ 
গ্রন্থসমূহের সত্যতা প্রতিপরনকারী ও সেগুলোর সত্যাসত্য নিরূপকরূপে” । [সূরা 
আল-মায়িদাহ ৪ ৪৮] 


এ হল অন্যান্য গ্রন্থসমূহের উপর কুরআন কারীমের কিছু বৈশিষ্ট্য যার প্রতি 
বিশ্বাস রেখে ইলম ও আমলের দিক থেকে একে বাস্তবায়ন না করলে কুরআনের 
প্রতি ঈমান বাস্তবায়িত হয় না। আল্লাহ তা‘আলাই অধিক অবগত । 


ee ar mm EDGE ua 


SAREE 


34% 


SR 


২০৫ 


AE HEC 


প্রথম পরিচ্ছেদ 
দ্বিতীয় পরিচ্ছেদ 
তৃতীয় পরিচ্ছেদ 
চতুৰ্থ পরিচ্ছেদ 
পঞ্চম পরিচ্ছেদ 
ষষ্ঠ পরিচ্ছেদ 


০0 ০০ ০০ ০০ ০০ ০০ 


সপ্তম পরিচ্ছেদ ৫ 


তৃতীয় অধ্যায় 
রাসূলগণের উপর ঈমান 


এতে রয়েছে এগারটি পরিচ্ছেদ $ 


রাসূলগণের প্রতি ঈমান আনয়নের হুকুম ও এর দলীল 

নবী ও রাসূলের সংজ্ঞা এবং উভয়ের মধ্যে পার্থক্য 
রাসূলগণের প্রতি ঈমান আনয়নের পদ্ধতি 

দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ 

আমাদের নবী মুহাম্মাদ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের 
বৈশিষ্ট্য ও স্বীয় উম্মাতের উপর তার অধিকারসমূহ, আর এ 
বর্ণনা যে, স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে 
দেখার বিষয়টি সত্য । 

রিসালাতের সমাপ্তি এবং এ কথার বর্ণনা যে, তার পর আর 
কোন নবী নেই । 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসরা (রাত্রিভ্রমণ) 
এর বাস্তবতা এবং তার দলীল 

আম্বিয়া আলাইহিমুস সালামগণের জীবিত থাকার প্রসঙ্গে 
সত্যকথা 


৪ নবীদের মু‘জিযা এবং মু‘জিযা ও অলীদের কারামাতের মধ্যে 


পার্থক্য 


৫৪ অলী ও ইসলামে অলী হওয়ার প্রসঙ্গ 


২০৬ 


ৰ 
oo 


প্রথম পরিচ্ছেদ 
রাসূলগণের উপর ঈমান আনয়নের হুকুম ও এর দলীল 


আল্লাহর রাসুলগণের প্রতি ঈমান আনয়ন এ দ্বীনের যে সকল শিরোধার্য 
বিষয়সমূহ রয়েছে তার একটি এবং ঈমানেরও একটি মহান রুকন। কুরআন ও 
সুন্নার দলীলসমূহ এ ব্যাপারে প্রমাণ বহন করছে। আল্লাহ তা'আলা বলেন ৪ 

ENG STG AL GANSTA SSD OG ALBA 


ead ™ 
23 1লান৯ ০৪৫33১ 2০ পপ লঃ পল অ He 
(YAS: 43) UAL Ss CASI OS EE I 42 


-_ “বলুন, রাসূল ঈমান এনেছেন তার প্রতি তার প্রতিপালকের পক্ষ হতে যা 
অবতীর্ণ হয়েছে তাতে এবং মু'মিনগণও। তাদের সকলে আল্লাহ, তার 
ফিরিশৃতাগণ, তার গ্রন্থসমূহ ও তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। তারা বলে, 
‘আমরা তীর রাসূলগণের কারো মধ্যে কোন তারতম্য করি না। আর তারা বলে, 
আমরা শুনেছি ও মেনে নিয়েছি” । [সূরা আল-বাকারাহ ৪ ২৮৫] 


ঈমানের যে সকল রুকনসমূহের প্রতি রাসূল ও মু'মিনগণ ঈমান এনেছিলেন সে 
সবের মধ্যে আল্লাহ তা'আলা এখানে রাসূলগণের প্রতি ঈমানের বিষয়টি উল্লেখ 
' করলেন এবং এ কথা বর্ণনা করলেন যে, রাসূলগণের প্রতি ঈমানের ক্ষেত্রে তারা 
তাদের মধ্যে এমন তারতম্য সৃষ্টি করে না, যাতে তাদের কয়েকজনকে বাদ দিয়ে 
' অন্য কয়েকজনের প্রতি তারা ঈমান আনবে । বরং তারা তাদের সকলের প্রতিই 
"বিশ্বাস স্থাপন করে। 

রাসূলগণের প্রতি ঈমান আনয়নকে যারা পরিত্যাগ করে আল্লাহ স্বীয় গ্রন্থে 
" তাদের হুকুম বর্ণনা করেছেন। আল্লাহ তা'আলা বলেন ৪ 


3 34 A834 39 Lian 292 34 1 32/ ), 140 72.) % 

CE CIEL MCDB TOI LI SS BLOG GHEL ¥ 

. had 29.161 32 048) ৪ ত পৰ 24/122 কৰক 2ৰ বদ =2প 9270 ০2 
LE SHA Na I SSRI GS OGIO 

(\০)-)০.:: 


“নিশ্চয়ই যারা আল্লাহ ও তীর রাসুলগণকে অস্বীকার করে এবং আল্লাহ ও তীর 
রাসূলগণের মধ্যে (ঈমানে) পার্থক্য সূচিত করতে চায় এবং বলে, আমরা কতকের 


২০৭ 


উপর ঈমান আনি এবং কতেককে অস্বীকার করি। আর তারা এর মাঝামাঝি একটা 
পথ অবলম্বন করতে চায় । এরাই প্রকৃত কাফির” । [সূরা আন-নিসা ৪ ১৫০-১৫১] 


যে ব্যক্তি রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করে অথবা তাদের কয়েকজনের প্রতি 
ঈমান এনে এবং কয়েকজনকে অস্বীকার করে তাদের মধ্যে তারতম্য সৃষ্টি করে 
তার ক্ষেত্রে আল্লাহ কুফ্‌র শব্দটি ব্যবহার করেছেন। অতঃপর সিদ্ধান্ত দিয়েছেন যে, 
এরাই প্রকৃত কাফির অর্থাৎ কুফ্র বাস্তবায়িত হয়েছে এবং স্পষ্টভাবে নিশ্চিত 
হয়েছে। আবার এর বিপরীতে আল্লাহ একই প্রসঙ্গে ঈমানদারগণ যে বিশ্বাসের 
উপর রয়েছে তা বর্ণনা করেছেন। তিনি বলেছেন ৪ 


Pind ) 


MN SESERE IID AEA CNET LDS SV BAGH} 
Cevisiy 4 CoE 
“আর যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান আনে এবং তাদের একের 


সাথে অপরের পার্থক্য করে না, অচিরেই তাদেরকে তিনি তাদের পুরস্কার দেবেন। 
আর আল্লাহ ক্ষমাশীল, করুণাময়” । [সূরা আন-নিসা ৪ ১৫২] 


তিনি তাদের এ গুণ বর্ণনা করেছেন যে, তারা আল্লাহ ও তীর সকল রাসূলগণের 
প্রতি ঈমান আনে, রাসূলগণের কারো উপর ঈমান এনে ও কাউকে অস্বীকার করে 
তাদের মধ্যে কোন তারতম্য সৃষ্টি না করেই । তারা শুধু এ বিশ্বাসই পোষণ করে 
যে, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত । 


কুরআন যেরূপ প্রমাণ বহন করছে একইভাবে সুন্নাও এ বিষয়ে প্রমাণ বহন করছে 
যে, রাসুলগণের প্রতি ঈমান আনয়ন ঈমানেরই একটি রুকন। এ বিষয়ে ‘ফিরিশৃতাদের 
প্রতি ঈমান’ এর পরিচ্ছেদে স্পষ্ট বক্তব্যসহ পূর্বোল্লেখিত হাদীসে জিবরীল প্রমাণ 
বহন করছে। তাতে রয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমান 
সম্পর্কে জিবরীল আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং বলেছিলেন ৪ 
C.F T egdly wyy 455 9 #5 Bl pF df 
“তা হল আল্লাহ, তার ফিরিশৃতাগণ, তীর গ্রন্থসমূহ, তার রাসূলগণ ও আখিরাতের 
প্রতি আপনার ঈমান আনয়ন.....”* আল-হাদীস ৷ তিনি এখানে রাসূলগণের প্রতি 


* দেখুন পৃঃ ১৪২-১৪৪ । 


২০৮ 


ঈমানকে ঈমানের অন্যান্য রুকনসমূহের সাথে উল্লেখ করেছেন যা বাস্তবায়ন করা 
এবং বিশ্বাস করা মুসলমানদের কর্তব্য । 


রাতে তাহাজ্জুদ নামায আদায়কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
দো'আর মধ্যে বলতেন $ 


Dl pamdl od Cf Ladl ED PII Spd JF SS ASSL SY gl 

HH Sf 8d 023 PING Spam 2) Sf il Sd NN 
Ogg dr IB dr LF GF BID GF DBS GN Bis 
dr Ely GT 


“হে আল্লাহ আপনার জন্যই সকল প্রশংসা, আপনি আকাশসমূহ ও যমীনের 
জ্যোতি । আপনার জন্যই সকল প্রশংসা, আপনি আকাশসমূহ ও যমীনের ধারক । 
আপনার জন্যই সকল প্রশংসা, আপনি আকাশসমূহ ও যমীন এবং এতদুভয়ে যারা 
' রয়েছে তাদের প্রতিপালক । আপনি সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার কথা 
' সত্য, আপনার সাক্ষাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, 


:_ অতএব নবীগণ যে সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ সাক্ষ্য 

আল্লাহর প্রতি, জান্নাত ও জাহান্নামের অস্তিত্বের প্রতি এবং কিয়ামাত সংঘটিত 
হওয়ার ন্যায় ঈমানের মহান যে 'সব মূলনীতি উল্লেখ করা হয়েছে তারই অন্তর্গত । 
আর তার দো‘আয় ও রাতের কিয়ামে তা পেশ করাই রাসূল ও আম্বিয়াগণের প্রতি 
ঈমানের গুরুত্ব ও দ্বীনে এ ঈমানের মর্যাদার প্রমাণ বহন করছে। 


অতএব এ বিষয়টি নিশ্চিত হয়ে গেল যে, রাসূলগণের প্রতি ঈমান আনয়ন 
অপরিহার্য, এ দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের অন্তর্গত এবং ঈমানের 
সবচেয়ে মহান বৈশিষ্ট্যসমূহের একটি । আর যে ব্যক্তি রাসূলগণকে কিংবা তাদের 
কোন একজনকে মিথ্যা সাব্যস্ত করে সে ঈমানের এ মহান রুকনটিকে অস্বীকারের 
মাধ্যমে মহান আল্লাহর প্রতি স্পষ্ট কুফরে লিপ্ত কাফির । 


* সহীহ বুখারী (হাদীস নং ৭৪৯৯) 


২০৯ 


রাসূলগণের প্রতি ঈমানের ফলাফল £ 


রাসূলগণের প্রতি ঈমানের ব্যাপারটি নিশ্চিত হলে মু'মিন ব্যক্তির উপর তা 
অনেক উত্তম প্রভাব এবং সুন্দর ফলাফল রেখে যায় । তম্মধ্যে রয়েছে ৪ 


১. সৃষ্টির প্রতি আল্লাহর তাআলার করুণা ও অনুগ্রহ সম্পর্কে জ্ঞানার্জন ; কেননা 
তিনি হেদায়াত ও দিক নির্দেশনা দেয়ার জন্য তাদের কাছে এ সকল সম্মানিত 
রাসূলগণকে প্রেরণ করেছিলেন। 

২. এ বিশাল নেয়ামত লাভের ফলে আল্লাহর শুকরিয়া আদায় করা । 

৩. রাসূলগণকে ভালবাসা, সম্মান করা ও তাদের মর্যাদা অনুযায়ী তাদের 
প্রশংসা জ্ঞাপন ; কেননা তারা আল্লাহ তা'আলার রাসূল এবং তীর বান্দাদের 
সারাংশ । এছাড়াও তারা সৃষ্টির কাছে আল্লাহর বাণী প্রচার ও স্বীয় জাতির 
লোকদেরকে নসীহত করার দায়িত্ব পালন করেছেন এবং তাদের কষ্টদানের উপর 
ধৈৰ্য ধারণ করেছেন। 


২১০ 


দ্বিতীয় পরিচ্ছেদ 
নবী ও রাসূলের সংজ্ঞা এবং উভয়ের মধ্যে পার্থক্য 


_ অভিধানে ‘নবী’ শব্দটি আরবী {= থেকে গৃহীত, যার অর্থ হল বড় উপকারী 


-v:l & SEAN PR CICK SE 

__ “এরা একে অপরের নিকট কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে? সেই মহাসংবাদ 
_ সম্পর্কে” [সূরা আন-নাবা ৪ ১-২] 
আর নবীকে এজন্যই নবী বলা হয় যে, তিনি আল্লাহর পক্ষ হতে সংবাদপ্রাপ্ত ও 

আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রদান করেন। তিনি তাই সংবাদপ্রাপ্ত ও সংবাদদাতা । 
কেউ কেউ বলেন, নবী $1, 9 থেকে গৃহীত, যার অর্থ হল উঁচু বস্তু । এ অর্থে 
নবীকে নবী এজন্যই বলা হয়েছে যে, সকল মানুষের চেয়ে তার মর্যাদা উচ্চে। 
আল্লাহ তা'আলা বলেন ৪ 

oven LES EELSSY 

“আমরা তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়” । [সূরা মারইয়াম ৪ ৫৭] 
আর 'রাসূল’ শব্দটি আরবী J_-০)। থেকে গৃহীত, যার অর্থ প্রেরণ করা, 
পাঠানো । আল্লাহ তা'আলা সাবা’ জাতির রাণী সম্পর্কে সংবাদ দিয়ে বলেন ৪ 


Ld FAN 


rei) SEITE AEBS AILLOS} 
“আমি তাদের নিকট উপঢৌকন পাঠাচ্ছি। দেখি, দূতেরা কি নিয়ে ফিরে 
তাসে”। [সূরা আন-নামল ৪ ৩৫! 


ওলামাগণ নবী ও রাসূল এ দু'টোর প্রত্যেকটির শরয়ী সংজ্ঞার ব্যাপারে মতভেদ 
করেছেন। অনেকগুলো মতের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী মত হল ৪ 


নবী হলেন তিনি যার কাছে আল্লাহ এমন বিষয়ে ওহী প্রেরণ করেছেন যা তিনি 


২১৯ 


নিজে করবেন ও মু’মিনদেরকে করার নির্দেশ দেবেন। 


আর রাসূল হলেন এ ব্যক্তি যার কাছে আল্লাহ ওহী প্রেরণ করেছেন এবং 
রিসালাত পৌছিয়ে দেন। 

এতদুভয়ের মধ্যে পার্থক্য ৪ 

নবী হলেন এ ব্যক্তি যাকে আল্লাহ তার আদেশ ও নিষেধের সংবাদ জানিয়ে 
দেন যাতে তিনি মু’মিনদেরকে সম্বোধন করেন ও সে অনুযায়ী নির্দেশ প্রদান 
করেন। তিনি কাফিরদেরকে সম্বোধন করেন না এবং তাদের কাছে প্রেরিতও হননা। 

অন্যদিকে রাসূল হলেন সে ব্যক্তি যাকে কাফির এবং মু'মিন সকলের কাছে 
প্রেরণ করা হয়েছে যাতে তিনি তাদের কাছে আল্লাহর বাণী পৌছিয়ে দেন ও 
তাদেরকে আল্লাহর ইবাদাত করার প্রতি আহ্বান করেন। 

রাসূলের জন্য এমন শর্ত নেই যে, তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন ; 
কেননা ইউসুফ ছিলেন ইব্রাহীমের দ্বীনের উপর, আর দাউদ ও সুলাইমান দু'জনই 
ছিলেন তাওরাতের শরীয়তের উপর, অথচ এরা প্রত্যেকেই ছিলেন রাসূল ৷ আল্লাহ 
তা'আলা বলেন $৪ 


ACA AARNE CAAT TEAR MEY 2% 2 22 230 2” 
EMG SLIGO IT EL OE Cs LLB HIG 
ree) ISIS DESL 
“পূর্বেও তোমাদের নিকট ইউসুফ এসেছিলেন স্পষ্ট নিদর্শনসহ ; কিন্তু তিনি 
তোমাদের নিকট যা নিয়ে এসেছিলেন তোমরা তাতে সর্বদা সন্দেহ পোষণ করতে । 


পরিশেষে যখন ইউসুফের মৃত্যু হল তখন তোমরা বলেছিলে, ‘তার পরে আল্লাহ 
আর কোন রাসূল প্রেরণ করবেন না’ । [সূরা গাফির ৪ ৩৪] 


আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
Oe DIRS SCs fr 2 RESIS SELIG 
#35 SESS LSPS CBS SEI OG HCN SET GF 
CRB SETALIASES SSMS 


(\1£-\ UY: 


২১২ 


SS 


“আমরা আপনার নিকট ওহী প্রেরণ করেছিলাম, যেমন নূহ ও তার পরবর্তী 
গণের প্রতি ওহী প্রেরণ করেছি। ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও 
বংশধরগণ, ‘ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী 
ণ করেছিলাম । আর দাউদকে প্রদান করেছিলাম যাবুর। অনেক রাসূলের কথা 
আপনাকে পূর্বে বলেছিলাম এবং অনেক রাসূল যাদের কথা আপনাকে 
৷ আর মুসার সাথে আল্লাহ সুস্পষ্টভাবে কথা বলেছিলেন” । [সূরা আন-নিসা ৪ 


LAT CLE BGS INS SS SEF SLI } 


“আর আমরা আপনার পূর্বে যে রাসূল কিংবা নবী প্রেরণ করেছি তাদের কেউ 
যখনই (অহীর কিছু) তেলাওয়াত করেছে তখনই শয়তান তাদের তেলাওয়াতে 


২১৩ 


তৃতীয় পরিচ্ছেদ 


রাসূলগণের প্রতি ঈমান আনয়নের অর্থ হল আল্লাহ স্বীয় গুনহ্থে এবং নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সুন্নায় সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে তাদের 
সম্পর্কে যে সংবাদ দিয়েছেন সেগুলোকে বিশ্বাস করা । 


আর (তাদের প্রতি) সংক্ষিপ্ত ঈমান হল ৪ 


এ বিষয়ে দৃঢ় বিশ্বাস পোষণ যে, আল্লাহ তা'আলা প্রত্যেক জাতিতে একজন 
রাসূল প্রেরণ করেছেন যিনি তাদেরকে আহ্বান করেন একমাত্র আল্লাহর ইবাদাত 
করার প্রতি যার কোন শরীক নেই এবং আল্লাহর পরিবর্তে যা কিছুর ইবাদাত করা 
হয় তা অস্বীকার করার প্রতি । আল্লাহ তা'আলা বলেন ৪ 


Cr im) SPUN MSHI LS IA LONELSTS } 


1 BE ECA EE 0 
দিয়ে) যে, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাগুতকে বর্জন কর” । [সূরা আন- 
নাহ্‌লঃ ৩৬] । 


আর এ দৃঢ় বিশ্বাস পোষণও যে, তারা সকলেই ছিলেন সত্যবাদী, পুণ্যবান, 
বুদ্ধিমান, সম্মানিত, সদাচারী, মুত্তাকী, বিশ্বস্ত, সুপথ প্রদর্শক ও সুপথপ্রাপ্ত। আল্লাহ 
তাআলা বলেন $ 


CER (ST 6UENSONS os ANNE 
“দয়াময় (আল্লাহ) তো এরই প্রতিশ্রর্ণত দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই 
বলেছিলেন” । [সূরা ইয়াসীনঃ৫২] 
আল্লাহ তাআলা বড় এক দল নবী ও রাসূলগনের কথা উল্লেখ করার পর বলেন ৪ 


AL: PSE GS ME wil 2 


$৬৯৬ JS AA GUL SERSIB SIGS ESO Mes} 


0 


EF 


(AA-AYV:plSSl) EAE, A TOSSES 
“এবং এদের পিতৃপুরুষ, বংশধর এবং ভাইদের কতেককে, আর আমরা 


২১৪ 


মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম । এটা 
র হেদায়াত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি এর দ্বারা সৎপথে 
ত করেন” । [সূরা আল-আন'আমঃ৮৭-৮৮] 


: এবং এ বিশ্বাস করা যে, তারা সকলেই স্পষ্ট সত্য ও সুস্পষ্ট হেদায়াতের উপর 
ছিলেন। জাতির লোকদের কাছে স্বীয় প্রভুর পক্ষ থেকে তার প্রমাণ নিয়ে আগমন 
। আল্লাহ তা'আলা জার্নাতবাসীদের ভাষায় তাদের কাহিনী বর্ণনা করে 


ne 


5২ 


(EY iN) EID Ef ক 


LT তো অবশ্যই সত্য নিয়ে এসেছিলেন” । [সূরা 
আল-আ‘রাফঃ৪৩! 


ISIS AL UST HALILSY 
(Y ০:5) 
. “নিশ্চয়ই আমরা আমাদের রাসূলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং 
তাদের সাথে অবতীর্ণ করেছি গ্রন্থ ও ন্যায়দন্ড যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে” । 
[সূরা আল-হাদীদঃ২৫] 


এ বিশ্বাসও রাখা যে, তাদের মূল দাওয়াত ছিলো একটিই ৷ তা হল আল্লাহর 
একত্ববাদের প্রতি আহ্বান । তবে তাদের শরীয়ত ছিলো বিভিন্ন । আল্লাহ তাআলা 


{LEI IITA GINA YS SELIG } 
(Y 0:53 


“আমরা আপনার পূর্বে যে রাসূলই প্রেরণ করেছি তার প্রতি এ ওহী পাঠিয়েছি 
যে, আমি ব্যতীত অন্য কোন হক্ব ইলাহ্‌ নেই সুতরাং আমারই ইবাদাত কর । [সূরা 
আল-আম্বিয়াঃ২৫] 


মহান আল্লাহ আরো বলেন ৪ 


(EA BU) রড se hes CASE 


২৯১৫ 


Frente SG 


“তোমাদের প্রত্যেকের জন্যই আমরা শরীয়ত ও পথ নির্ধারণ করে দিয়েছি” । 
[সূরা আল-মায়িদাহঃ8৮] 

আর এ বিশ্বাসও রাখা যে, তাদেরকে যে রিসালাত দিয়ে পাঠানো হয়েছিলো 
তারা এর সমস্তই সুস্পষ্টভাবে পৌছিয়ে দিয়েছেন। এর ফলে সৃষ্টির উপর হুজ্জত ও 
প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে । আল্লাহ তা'আলা বলেন ৪ 


AA EEC Boats pa SG EN 0S BIS TIA 


“যেন তিনি জানেন যে, তারা তাদের প্রতিপালকের রিসালত (বাণী) পৌঁছিয়ে 
দিয়েছেন কিনা এবং রাসূলগণের নিকট যা আছে তা তাঁর আয়ত্বাধীন, আর তিনি 
সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন” । [সূরা আল-জ্বিনঃ২৮] 


আল্লাহ তা'আলা আরো বলেন $ 
(10 na ELHNCL ES TAY TS SY CS CL ERSID Ys 


“সুসংবাদদাতা ও সাবধানকারী রাসূল প্রেরণ করেছি যাতে রাসূলগণ আসার 
পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের কোন প্রমাণ না থাকে” । [সূরা আন-নিসাঃ১৬৫] 


এ ঈমান রাখা ওয়াজিব যে, রাসূলগণ সৃষ্ট মানব ছিলেন। রুবুবিয়্যাহ তথা 
প্রভুত্বের কোন বৈশিষ্ট্য তাদের ছিলো না । তারা আল্লাহর এমন বান্দাই শুধু ছিলেন 
যাদেরকে তিনি রিসালাত দিয়ে সম্মানিত করেছিলেন। আল্লাহ তা'আলা বলেন ৪ 


{EAI EMELINE LE ONLAL LISI } 
(0 plpnl) 


“তাদের রাসূলগণ তাদেরকে বলত, আমরা কেবল তোমাদের মতই মানুষ, 
কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন” । [সূরা ইব্রাহীমঃ১১] 


আল্লাহ তা‘আলা নুহ সম্পৰ্কে বলেন ৪ 
0 20 LEO OEIC ACTF CSSA OTNI 


“আমি তোমাদেরকে বলি না যে, আমার নিকট আল্লাহর ধনভান্ডার আছে, আর 
আমি গায়েবও জানি না । আমি এও বলি না যে, আমি ফিরিশ্তা । [সূরা হুদঃ৩১] 


মহান আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ 


২১৬ 


EE 
2 
2 


বযেন তিনি স্বীয় জাতিকে বলেন ৪ 

IASI LNOBSS CHIME CLEAN OIG} 
০-৪৬১ $983 
“বলুন, আমি তোমাদেরকে বলি না যে, আমার নিকট আল্লাহর ধনভান্ডার 
আর আমি গায়েবও জানি না এবং তোমাদেরকে এও বলি না যে, আমি 


[তা । আমার প্রতি যা ওহীরূপে প্রেরণ করা হয়, আমি তো শুধু তারই 
ণ করি । [সূরা আল-আন‘আমঃ৫০] 


রাসূলগণ সম্পর্কে আরো যে আক্বীদা পোষণ করা আবশ্যক তা হল তারা 
আল্লাহর পক্ষ হতে সাহায্য ও সহযোগিতাপ্রাপ্ত এবং তাদের ও তাদের অনুসারীদের 
রয়েছে সুপরিণাম । আল্লাহ তাআলা বলেন $ 


EIGEN ILI GE MEA GAG HT LLL SIG ¥ 
“নিশ্চয়ই আমরা আমাদের রাসূলগণ ও মু’মিনদেরকে দুনিয়ার জীবনে এবং 
যেদিন সাক্ষীগণ দন্ডায়মান হবে সেদিন সাহায্য করব” । [সুরা গাফিরঃ৫১] 


অনুরূপভাবে রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠত্বের তারতম্যে বিশ্বাস রাখাও আবশ্যক, 
যেমনটি মহান আল্লাহ সংবাদ দিয়েছেন স্বীয় বাণীতে ৪ 


(rer 5430) SECA OPA FLO EAELS OBS } 
“সে রাসূলগণ তাদের একের উপর অন্যকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের 
মধ্যে এমন কেউ রয়েছেন যাদের সাথে আল্লাহ কথা বলেছেন” । [সূরা আল- 
রাকারাহঃ ২৫৩] 
অতএব এ সব কিছু এবং রাসূলগণ সম্পর্কে কুরআন ও সুন্নায় সাধারণভাবে 
যতকিছু এসেছে তার প্রতি সংক্ষিপ্তরূপে ঈমান রাখা ওয়াজিব । 
আর (তাদের প্রতি) বিস্তারিত ঈমান হল ৪ 
তাদের মধ্য হতে যাদের নাম আল্লাহ তাআলা স্বীয় গ্রন্থে এবং নবী সাল্লাল্লাহু 


আলাইহি ওয়া সাল্লাম তার সুন্নায় উল্লেখ করেছেন তাদের প্রতি বিস্তারিতভাবে 
ঈমান আনয়ন করা যেভাবে তাদের নাম, সংবাদ, মর্যাদা ও বৈশিষ্ট্যের কথা 


দলীলসমূহে এসেছে। 


২১৭ 


নবী ও রাসূলগণের মধ্যে কুরআনে যাদের উল্লেখ এসেছে তারা হলেন পঁচিশ জন। 
তাদের মধ্যে আঠার জনের উল্লেখ এসেছে আল্লাহ তাআলার নিন্মোক্ত বাণীতে ৪ 


+ 2G SS TS SF 055 SS SODA LS 3 
CE TALIM SS CIOS CSET FEISS IRE PAHS 
BLM HSH BANE ISON AI SASS 
(AT-AT:pLeYN) EEN HSE AISNE ST A ESAS EE RY 5)! 


LL 


LS 


“আর এটাই আমাদের যুক্তি-প্রমাণ যা আমরা ইব্রাহীমকে দিয়েছিলাম তার 
প্রতিপালক প্রজ্ঞাময় সর্বজ্ঞ । আর আমরা তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়া‘কুব, 
এদের প্রত্যেককে হেদায়াত দিয়েছিলাম পূর্বে নুহকেও আমরা হেদায়াত দিয়েছিলাম, 
এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসূফ, মুসা ও হারূনকেও। আর 
এভাবেই আমরা সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করি। আর যাকারিয়া, ইয়াহইয়া, ‘ঈসা 
এবং ইলিয়াসকেও হেদায়াত দিয়েছিলাম ৷ এরা প্রত্যেকেই সৎকর্মপরায়ণ ছিলেন। 
এবং ইসমা*ঈল, আল-ইয়াসা‘, ইউনুস ও লূতকেও। আর তাদের প্রত্যেককে 
আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম বিশ্ব জগতের উপর” । [সূরা আল-আন‘আমঃ৮৩-৮৬] 


আর বাকী রাসূলগণের উল্লেখ এসেছে কুরআনের অন্যান্য স্থানে । আল্লাহ্‌ 
তা'আলা বলেনঃ 


2 


LL 


rere) LIRA KOI 3 


“আর আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম” ৷ [সূরা 
আল-আ'‘রাফঃ৬৫] 


তিনি আরো বলেন ৪ 
(vr i329 RELSACIS LE IS 3 


“আর সামূদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম” । [সূরা 
আল-আ‘রাফঃ৭৩] 


তিনি বলেন ৪ 


Ae i308 KEGEL YS Ye 


২১৮ 


_ “আর মাদইয়ানবাসীদের নিকট আমি তাদের ভাই শু'আইবকে পাঠিয়েছিলাম” ৷ 
[সিরা আল-আ'রাফঃ৮৫] 


(YYiolms dT রড AGESBG) } j 
“নিশ্চয়ই আল্লাহ আদম এবং নূহকে মনোনীত করেছিলেন” । [সূরা আলে 


AeoisieSy EG BMG GUMS SY Ce} 
“এবং স্মরণ করুন ইসমাঈল, ইদ্রীস ও যুলকিফলের কথা, তাদের প্রত্যেকেই 
ধৈর্যশীল” ৷ [সুরা আল-আম্বিয়াঃ৮৫] 


(1৭ ea) CRITE FISTS CATO LIIE } 


lag ad 


“মুহাম্মাদ আল্লাহর রাসূল, তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর এবং 
র মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল” । [সূরা আল-ফাতহঃ২৯)] 


সুতরাং এ নবী ও রাসূলগণের প্রতি বিস্তারিতভাবে ঈমান আনয়ন করা এবং 
ল্লাহ ও তীর রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ব্যাপারে যেরূপ 
করেছেন সেরূপ তাদের প্রত্যেকের জন্য নবুওয়াত কিংবা রিসালাতের 


অনুরূপভাবে যে সকল দলীলে তাদের মর্যাদা, বৈশিষ্ট্য ও সংবাদের উল্লেখ 
এসেছে সেগুলোর বিশুদ্ধতার প্রতি বিশ্বাস রাখা আবশ্যক ৷ যেমন আল্লাহ্‌ কর্তৃক 
ইব্রাহীম ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিমা ওয়া সাল্লাম এ দু'জনকে বন্ধুরূপে গ্রহণ; 
কেননা আল্লাহ বলেন ৪ 

(\Yo ted) $ IES APACE ¥ 
“আর আল্লাহ ইব্রাহীমকে অন্তরঙ্গ বন্ধুরূপে খরহণ করেছেন” । [সূরা আন-নিসাঃ১২৫] 
_ আর নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


COME pent 2) SEL US Ale Gait dil 0) 


২১৯ 


“নিশ্চয়ই আল্লাহ আমাকে অন্তরঙ্গ বন্ধুক্পে গহণ করেছেন যেভাবে ইব্রাহীমকে 
তিনি অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছিলেন” । ইমাম মুসলিম এ হাদীস সংকলন করেন’ ৷ 


আরো যেমন আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছিলেন; কেননা আল্লাহ্‌ 


তাআলা বলেন ৪ 
ULL LE AAA 2 3 
“আর আল্লাহ মুসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন” । [সূরা আন-নিসাঃ১৬৪]। 
অনুরূপভাবে পাহাড় ও পাখিদেরকে দাউদের অধীনস্ত করে দেয়া, এগুলো 
দাউদের তাসবীহ পাঠের সাথে তাসবীহ পাঠ করতো । আল্লাহ তাআলা বলেন ৪ 
(v৭ sy LCOS EIIEN SSL OCS SS FALLS 
পবিত্রতা ঘোষণা করত, আমরাই ছিলাম এ সবের কর্তা” ৷ [সূরা আল-আম্বিয়াঃ ৭৯] 


এবং দাউদের জন্য লোহাকে নরম করে দেয়া হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ৪ 

ol & SANE CAT TI OLS BU SCHIST ¥ 

“নিশ্চয়ই আমরা আমাদের পক্ষ হতে দাউদকে অনুগ্রহ করেছিলাম (এবং 
আদেশ করেছিলাম,) হে পর্বতমালা ! তোমরা তার সাথে আমার পবিত্রতা ঘোষণা 
কর এবং পাখিদেরকেও (আদেশ করেছিলাম), আর তার জন্য আমরা নরম করে 
দিয়েছিলাম লোহাকে । [সূরা সাবাঃ১০] 


আর বায়ুকে সুলাইমানের অধীনস্ত করে দেয়া হয়েছিল, তার নির্দেশে তা 
প্রবাহিত হতো । জ্বিনিকেও তার অধীনস্ত করে দেয়া হয়, তিনি যা চাইতেন তার 
সামনে তারা তাই করতো । আল্লাহ তা'আলা বলেন ৪ 


PER SLSNARTE LAE Bg চু ঠলঃল টল LN 8 PT GEE TAS C22 
COAT DOG PME SUI TIGLNAIAIE ABGLY 
| St DELAY 


“সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা প্রভাতে একমাসের পথ অতিক্রম 


* সহীহ মুসলিম (হাদীস নং ৫৩২) 


২২০ 


এবং সন্ধ্যায় একমাসের পথ অতিক্রম করত । আমরা তার জন্য গলিত 
এক ঝরণা প্রবাহিত করেছিলাম, তার প্রতিপালকের অনুমতিক্রমে জ্ব্নিদের 
উ কেউ তার সামনে কাজ করত” । [সূরা সাবাঃ১২] 


Ju CER YSLGIM SE SL SMAI GSH ELS 


মু ! আমাদেরকে পাখিদের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু 
য়া হয়েছে” । [সূরা আন-নামলঃ১৬] 


Se En 


iT RR 
, স্বজাতির সাথে ইব্রাহীমের কাহিনী এবং নূহ, হুদ, সালেহ, শু'আইব, 
র কাহিনী, আল্লাহ আমাদের কাছে ইউসুফের ভ্রাতৃবৃন্দ ও মিশরীদের সাথে 
র ব্যাপারে যা কিছু বর্ণনা করেছেন, স্বজাতির সাথে ইউনুসের কাহিনী 
কুরআনে নবী ও রাসূলদের আরো যে সব ঘটনার বর্ণনা এসছে এবং 
যুরূপভাবে সুন্নায়ও যা এসেছে সে সব কিছুর উপর বিস্তারিত ঈমান আনা । 
তএব দলীলে ঠিক যেমনটি এসেছে সে অনুসারে বিস্তারিত ঈমান রাখা ওয়াজিব ৷ 


এভাবেই রাসূলগণের প্রতি সংক্ষিপ্ত ও বিস্তারিত ঈমান আনয়ন বাস্তবায়িত হবে। 
আল্লাহ তা'আলাই অধিক অবগত । 


২২১ 


চতুৰ্থ পরিচ্ছেদ 


উম্মাতের উপর রাসুলগণের অনেক বড় অধিকার রয়েছে। আল্লাহ তাদেরকে দ্বীনের 
সুউচ্চ মর্যাদায় আসীন করেছেন, মহান উন্নৃত স্তরে তাদেরকে উপনীত করেছেন, 
তাদের উপর মর্যাদাপূর্ণ দায়িত্ব ন্যস্ত করে তাদেরকে সম্মানিত করেছেন, আর তাঁর 
ওহী ও শরীয়ত সমস্ত সৃষ্টি জগতের কাছে পৌঁছানোর জন্য তাদেরকে মনোনীত 
করেছেন। তাদের সে সমস্ত অধিকার সমূহের মধ্যে নিম্মলিখিতগুলো অন্যতমঃ 


১. তারা যা নিয়ে এসেছে সে ব্যাপারে তাদের সবাইকে সত্য বলে বিশ্বাস করা। 
আরো বিশ্বাস করা যে, তারা তাদের প্রভুর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, আল্লাহ 
তাঁর পক্ষ থেকে তাদেরকে যা প্রচারের নির্দেশ দিয়েছেন তা তারা যাদের কাছে 
প্রেরিত হয়েছেন তাদের কাছে প্রচার করেছেন এবং এ ব্যাপারে রাসূলগণের মাঝে 
কোন প্রকার পার্থক্য নিরূপণ না করা । 


মহান আল্লাহ বলেনঃ 


(Eis) LAS FEISS Cs Aes {oS 


রাসূলদের প্রেরণ করেছি” । [সূরা আন-নিসাঃ ৬৪] 


আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
LAI SHEER TOBE OLN TLE 3 


(AY :5UN 


“আর তোমরা আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর এবং সাবধানতা 
অবলম্বন কর, তারপর যদি তোমরা ফিরে যাও তবে জেনে রাখ নিশ্চয়ই আমাদের 


রাসূলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে পৌছে দেয়া । [সূরা আল-মায়িদাহঃ ৯২] 
মহান আল্লাহ আরো বলেনঃ 
BIEMIAG SRILA Sa 


BALOGH GHGL ¥ 


২২২ 


EE EEA 32 AUTOS AS rd Ne (IT 139 BLE e232 5HY ase ILL 2 
KES OINIASY ole hag SYS NIU ON OI IOP IPS 


১২১২ 


(১০১-০. A) 


ৰ “যারা আল্লাহকে ও তাঁর রাসূলগণকে অস্বীকার করে এবং আল্লাহ ও তাঁর 
৷ বাসলূগণের মধ্যে (ঈমানের ব্যাপারে) তারতম্য করতে চায় এবং তারা বলেঃ 
আমরা কিছু স্বীকার করি, আর কিছু অস্বীকার করি। আর তারা এর মধ্যবর্তী কোন 
_ পৃথ অবলম্বন করতে চায় । তারাই প্রকৃত কাফির । [সূরা আন-নিসাঃ ১৫০-১৫১] 


' সুতরাং রাসূলগণ যে রিসালাত ত নিয়ে এসেছেন তাতে বিশ্বাস করা ওয়াজিব । 
মূলতঃ তাদের উপর ঈমানের দাবীও তাই । 


আর এটাও জানা আবশ্যক যে, সমস্ত মানুষের জন্য প্রেরিত মুহাম্মাদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাবের পরে জ্বিন ও মানব কারো পক্ষেই পূর্ববর্তী 


পূর্ববর্তী সমস্ত নবীর শরীয়তকে রহিত করে, ফলে আল্লাহ তাকে যা দিয়ে প্রেরণ 
করেছেন তার বাইরে কোন দ্বীন নেই, এ সম্মানিত নবী ব্যতীত আর কারো 
অনুসরণ গ্রহণযোগ্য নয় । আল্লাহ তাআলা বলেনঃ 


POL LAE TAA itd ALL Ae 


ced DK GLU SESSA Bs OBS SEED SIEAISS 
' “কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইলে তা কখনো তার 
পক্ষ হতে কবুল করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 
সূরা আলে-ইমরানঃ ৮৫] 
তিনি আরো বলেনঃ 

rail) LEH RIES IINE AS TIAL 3 
“আমরা আপনাকে কেবলমাত্র সমস্ত মানুষের জন্য সুসংবাদদানকারী এবং ভয় 


_ প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি, অথচ অনেক লোকরাই তা জানে না” । [সূরা 
- সাবাঃ ২৮] 


আল্লাহ আরো বলেনঃ 


(oA: Lit ZEA BIBL SAENGLI YS } 
“বলুন, হে মানৰ সম্প্রদায়! আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল” ৷ 


২২৩ 


[সূরা আল-আরাফঃ ১৫৮] 


করা ও তাদের সাথে শত্রুতা করা থেকে বেঁচে থাকা । 
আল্লাহ তা'আলা বলেনঃ 


Consaty LOLI AMGS SACI TS ASIII ¥ 
EE 0 TEN OES NS EEE ECE 
আল্লাহর দল তো বিজয়ী হবেই” ৷ [সূরা আল-মায়িদাহঃ ৫৬] 
আল্লাহ আরো বলেনঃ 


ia) EGS IRE LN GIG 


“আর সুন নর ও সু'মিন লারী পরস্পর পরস্পরের বন্ধ [সুরা আত- 
তাওবাহঃ ৭১] 


এ আয়াতে ঈমানদারদের গুণের মধ্যে FE NE EO 
বজায় রাখাকেও গণ্য করা হয়েছে, ফলে আল্লাহর রাসূলগণ যেহেতু সমস্ত 
ঈমানদারদের থেকে পূর্ণ ঈমানের অধিকারী সেহেতু তারাও এর অন্তর্ভুক্ত হবেন। 
সুতরাং দ্বীনের মধ্যে তাদের সুউচ্চ সম্মান ও মহান মর্যাদার কারণে মু’মিন হৃদয়ে 
অন্য সৃষ্টিজগতের চেয়ে তাদের প্রতি বেশী বন্ধুত্ব ও ভালবাসা রাখা ওয়াজিব। আর 


এ জন্যই আল্লাহ তা'আলা তাঁর রাসূলগণের সাথে শত্রুতা করার ব্যাপারে সতর্ক 


করে দিয়েছেন এবং তাঁর নিজের ও তাঁর ফিরিশ্তাদের সাথে শত্রুতা করাকে তাঁর 
রাসূলদের সাথে শত্রুতা পোষণের সমপর্যায়ে উল্লেখ করে উভয়ের শাস্তি ও পরিণাম 
একসাথে বর্ণনা করেছেন। মহান আল্লাহ বলেনঃ 
GRAIL ISG BIES SEG Lz 5 3 HILT IIT SY 
| (AAAI) 
“যে কেউ আল্লাহ ও তাঁর ফিরিশতাদের ও তাঁর রাসূলদের এবং জিবরীল ও 
মীকাইলের শক্ৰ, আল্লাহ অবশ্যই কাফিরদের শত্রু” ৷ [সূরা আল-বাকারাহঃ ৯৮] 


৩. এ কথা বিশ্বাস করা যে, তারা সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের কেউ 
তাকওয়া ও যোগ্যতার দিক থেকে যত উপরেই উঠুক না কেন, তাদের মর্যাদায় 


২২৪ 


Ee 
ee 
SIP 
বড 
4. 
Ee 
4 


দাঁছতে পারবে না; কেননা রিসালাতের গুরুদায়িত্ব আল্লাহর মনোনয়নের উপর 
র্ভরশীল, তিনি যাকে ইচ্ছা করেন তাকে এর দ্বারা বিশেষিত করেন। কোন প্রকার 
চেষ্টা ও কর্ম দ্বারা তা পাওয়া যায় না। 


‘আল্লাহ তা'আলা বলেনঃ 


vei) CRA BGURNOS SIS KINI Y 
“আল্লাহ ফিরিশৃ্তা ও মানব জাতি হতে রাসূলদের মনোনীত করেন, নিশ্চয়ই 
আল্লাহ সর্বশ্রোতা, সর্ব দ্ষ্টা” । [সূরা আল- হাজ্জঃ ৭৫] 

মহান আল্লাহ আরো বলেনঃ 


rtd CESS FOL NIUE SS 


“আর তা আমাদের যুক্তি-প্রমাণ যা আমরা ইব্রাহীমকে দিয়েছিলাম তার 
সূরা আল-আন‘আমঃ৮৩! 


নবী ও রাসূলদের এক বিরাট শ্রেণীকে উল্লেখ করার পর আল্লাহ বলেনঃ 

| (AT:pYN ছু CAN TARALELS ¥ 
“তাদের প্রত্যেককে আমরা সমস্ত সৃষ্টি জগতের উপর শ্রেষ্টত্‌ব দিয়েছি” । [সূরা আল- 

আন‘আমঃ ৮৬] এ ধরনের আলোচনা এ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে করা হয়েছে। 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস দ্বারাও প্রমাণিত হয়েছে যে, 

সৃষ্টি জগতের কেউ রাসূলদের সমমর্যাদায় পৌঁছতে পারবে না । বুখারী ও মুসলিমে 


আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
“থেকে বর্ণিত তিনি বলেনঃ 


(0 dh or pe Uf dh Of Ld 2 Y) 
“কোন বান্দার জন্য এটা বলা উচিত নয় যে, আমি “মাত্তা’র পুত্র ইউনুসের 
থেকে উত্তম”” ৷ বুখারীর অন্য বর্ণনায় এসেছেঃ 
* সহীহ বুখারী (হাদীস নং ৩৪১৬), মুসলিম (হাদীস নং ২৩৭৬), বুখারীর শব্দ চয়নে। 


২২৫ 


COX A 6 2 dR IF UB cp) 


“যে কেউ বললঃ আমি “মাত্তা*র ছেলে ইউনুসের চেয়ে উত্তম সে মিথ্যা বলল” । 
কোন কোন ব্যাখ্যাকারী বলেছেনঃ 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ 
কথাটি মূলতঃ ধমকের সুরে বলেছেন যাতে করে কোন মুর্খ লোক কুরআন কারীমে 
ইউনুস আলাইহিস সালামের যে ঘটনা বর্ণিত হয়েছে তার দ্বারা প্রভাবিত হয়ে 
ইউনুস আলাইহিস সালামের মর্যাদা ক্ষুন্ন হয় এমন ধারণা না করে বসে’ । 
আলেমগণ এও বর্ণনা করেছেন যে, ‘ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে যা 
ঘটেছে তাতে তার নবুওয়াতের মর্যাদা সামান্য পরিমাণও কমেনি। ইউনুস 
আলাইহিস সালামকে বিশেষ করে উল্লেখ করার কারণ হলো আল্লাহ তাআলা 
কর্তৃক তার ঘটনাকে কুরআনে কারীমে উল্লেখ করা । আল্মাহ তা আলা বলেনঃ 


IIT SMM GSES IIT EVIL CII MSs} 
BASED BT TEENA GIG LRT TIGL HS) 
(AA AY:sls SY) SE OPCATE SS 


“আর স্মরণ করুন, যুন-নুনের কথা, যখন তিনি ক্রোধ ভরে চলে গিয়েছিলেন, 
এবং মনে করেছিলেন যে, আমরা তাকে পাকড়াও করব না, তারপর তিনি 
অন্ধকারে এ আহবান করেছিলেন যে, আপনি ব্যতীত হক্ক কোন মা'বুদ নেই, 
আপনি কতইনা পবিত্র, নিশ্চয়ই আমি সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি' 
তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে উদ্ধার 
করেছিলাম, আর এভাবেই আমরা মু'মিনদেরকে উদ্ধার করে থাকি” । [সূরা আল- 
আম্বিয়াঃ ৮৭-৮৮] 


মহান আল্লাহ আরো বলেনঃ 
(EASY A:bLdl) bY রথ ol BAG S26 3 F 


“নিশ্চয়ই ইউনুস রাসূলদের অন্তর্গত” । [সূরা আস্‌ সাফ্ফাতঃ ১৩৯] এর 
পরবর্তী ১৪৮ নং আয়াত পর্যন্ত’ ৷ 


> সহীহ বুখারী (হাদীস নং ৪৬০৪) । 


২২৬ 


8. এ কথা বিশ্বাস করা যে, তাদের মধ্যে মান-মর্যাদাগত ভিন্ন ভিন্ন স্তর রয়েছে, 
| তারা সবাই একই স্তরের নন বরং আল্লাহ তাদের কারো উপর অপর কাউকে 
শেষত দিয়েছেন । মহান আল্লাহ বলেনঃ 
SEAS RTS OSAKA SUS Og ds} 
(YoY: 4d 
“এ রাসূলগণ, আমরা তাদের মধ্যে কাউকে অপর কারো উপর শ্রেষ্ঠত্‌ দিয়েছি। 
‘তাদের মধ্যে এমন কেউ রয়েছে যার সাথে আল্লাহ কথা বলেছেন, আবার কাউকে 
' উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন” । [সূরা আল- বাকারাহঃ ২৫৩] 
ইমাম ত্বাবারী এ আয়াতের তাফসীরে বলেনঃ ‘আল্লাহ তা'আলা বলেনঃ এরা 
আমার রাসূল তাদের কারো উপর অপর কাউকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের কারো 
সাথে আমি কথা বলেছি যেমন মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাদের কারো 
উপর অপর কাউকে সম্মান ও উচ্চ মর্যাদায় বহুগুণ উন্নীত করেছি’ । সুতরাং 
কুরআন ও সুন্নার দলীলের চাহিদা মোতাবেক তাদের প্রত্যেককে তার জন্য নির্দিষ্ট 
সম্মান ও মর্যাদায় প্রতিষ্ঠিত করা উম্মাতের উপর তাদের অধিকার । 
৫. তাদের উপর সালাত ও সালাম পাঠ করা, কারণ আল্লাহ তা'আলা তা করার 
নির্দেশ দিয়েছেন, আর আল্লাহ এও জানিয়ে দিয়েছেন যে, তিনি রাসূলদের জন্য 
পরবর্তী উম্মাতদের পক্ষ হতে উত্তম প্রশংসা ও সালাম অবশিষ্ট রেখেছেন। মহান 
আল্লাহ নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেনঃ 


(Va-VAobLa) RES 5 IPDS CGPS SLGS 


“আমরা তাকে পরবর্তীদের স্মরণে রেখেছি, সমগ্র বিশ্বের মধ্যে নূহের উপর 
শান্তি বর্ষিত হোক” । [সূরা আস-সাফ্‌ফাতঃ ৭৮-৭৯) 


ইব্রাহীম আলাইহিস সালাম সম্পর্কেও বলেছেনঃ 


(\ ৭-1 Alia} LSS NW NOTE 2 de ot 3%) 


হোক” । [সূরা আস-সাফ্ফাতঃ ১০৮-১০৯] 


অনুরূপভাবে মূসা ও হারূন আলাইহিমাস সালাম সম্পর্কে বলেছেনঃ 


২২৭ 


“Z 


(\Y.-))৭:০৬U০)) $ ns 2 eo ET BB ges, 


“আমরা তাদের দু'জনকে পরবর্তীদের স্মরণে রেখেছি, মূসা ও হারনের উপর 
শান্তি বর্ষিত হোক । [সুরা আস্-সাফ্ফাতঃ ১১৯-১২০! 


আরো বলেছেনঃ 


(\A\:oblal) LALIT SF 
“আর সমস্ত রাসূলদের উপর সালাম” । [সূরা আস- সাফ্ফাতঃ ১৮১] 


ইবনে কাসীর বলেনঃ “মহান আল্লাহর বাণীঃ “সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি 
শান্তি বর্ষিত হোক” (আস-সাফ্ফাতঃ৭৯) এ আয়াতের ব্যাখ্যা হলো তাকে 
ভালভাবে স্মরণ ও তার উত্তম প্রশংসা অবশিষ্ট রাখা, কারণ যাবতীয় সম্প্রদায় তার 
উপর সালাম প্রেরণ করে। ইমাম ‘নববী’ সমস্ত নবীদের উপর সালাম দেয়া জায়েয 
হওয়া ও তা মুস্তাহাব হওয়ার উপর আলেমদের ইজ্মা তথা সর্বসম্মত মত বর্ণনা 
করেছেন এবং বলেছেনঃ ‘তারা মুহাম্মাদ সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লামের উপর 
দরূদ পড়ার উপর একমত হয়েছেন, অনুরূপভাবে ভিন্ন ভিন্নভাবে যাবতীয় নবী ও 
ফিরিশ্তাদের উপরও দরূদ পড়া জায়েয হওয়ার ব্যাপারেও যাদের এক্যমত 
গ্রহণযোগ্য তারা সবাই একমত হয়েছেন। কিন্তু নবী-রাসূলগণ ব্যতীত অন্যদের 
উপর অধিকাংশ আলেমের মতে সরাসরি সালাত বা দরূদ পড়া যাবেনা । 


অনুসারে এবং আলেমদের মতামতের ভিত্তিতে এখানে তার কিছু বর্ণনা করা হলো। 
মহান আল্লাহ সবচেয়ে বেশী জানেন। 


a 


২২৮ 


পঞ্চম পরিচ্ছেদ 


দৃঢ় প্রতিজ্ঞ রাসূল বলতে বুঝায়ঃ অত্যন্ত সাবধানী ও ধৈর্য্যশীল রাসূলদেরকে ৷ 
আল্লাহ তা'আলা বলেনঃ 


ers ELBA 

“সুতরাং আপনি ধৈর্য্য ধারণ করুন যেমনটি ধৈর্য্য ধারণ করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ 
রাসূলগণ” । [সূরা আল-আহ্কবাফঃ ৩৫] 

দৃঢ় প্রতিজ্ঞ বলতে কাদেরকে বুঝানো হয়েছে এ ব্যাপারে আলেমগণ বিভিন্ন মত 
পোষণ করেছেন। কেউ কেউ বলেনঃ এখানে দৃঢ় প্রতিজ্ঞ রাসূল বলতে সমস্ত 
রাসূলগণকেই বুঝানো হয়েছে। আর তথখন রর ১4৩% } শব্দদ্বয়ের (4) দ্বারা 
কিছু সংখ্যক না বুঝিয়ে শ্রেণী বুঝানো উদ্দেশ্য হবে। ইবনে যায়েদ বলেনঃ ‘সমস্ত 
রাসূলই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আল্লাহ তা'আলা কেবলমাত্র দৃঢ় প্রতিজ্ঞ, অত্যন্ত 
সাবধানী, বুদ্ধিসম্পন্ন এবং পূর্ণ বিবেকবান লোকদেরকেই নবী হিসাবে প্রেরণ 
করেছিলেন’ ৷ 

কেউ কেউ বলেনঃ তারা পীচজনঃ নুহ, ইব্রাহীম, মূসা, ঈসা এবং মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম। ইবনে আব্বাস বলেনঃ ‘দৃঢ়প্রতিজ্ঞ রাসূল 
হলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নূহ, ইব্রাহীম, মুসা ও ‘ঈসা’ । 
মুজাহিদ, ‘আতা আল খোরাসানী ও এ মত পোষণ করেন আর পরবর্তী অনেক 
আলেম এ মত গ্রহণ করেছেন। 

আল্লাহ এ পাঁচজনকে কুরআনের দু'টি স্থানে এক সাথে উল্লেখ করেছেন। 
উপরোক্ত মতের সমর্থনে এর দ্বারাই দলীল নেয়া হয়ে থাকে। প্রথমটি সূরা আল- 
আহযাবে, মহান আল্লাহ বলেনঃ 


w/ waar EN wr 3 ৪3 লন? পঞাাহোদগ পন CASALE 
ETE TT EEE HS TN ES 
(Y:!=>১) ELSE 


২২৯ 


“আর স্মরণ করুন যখন আমরা নবীদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলাম 
এবং আপনার থেকেও এবং নুহ, ইব্রাহীম, মুসা ও মারইয়াম পুত্র ‘ঈসা থেকেও, 
আর তাদের নিকট থেকে আমরা গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার । [সূরা আল- 
আহ্যাবঃ ৭] 


দ্বিতীয়টি সূরা আশ-শুরায়, মহান আল্লাহ বলেনঃ 
SAAS SIREN EHS LSC AMIN EY 


(NY: LABIRSY; rl eS Y 

“তিনি তোমাদের জন্য শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন এমন এক দ্বীন যার 

নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে, আর যা আমি আপনার নিকট ওহী করে 

পাঠিয়েছি, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহীম, মূসা ও ‘ঈসাকে এ বলে যে, 
তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত কর, এতে মতভেদ করোনা । [সূরা আশ-শুরাঃ ১৩] 


হলোঃ এ কথা জানিয়ে দেয়া যে, তাদের বিশেষ মর্যাদা ও সম্মান রয়েছে কারণ তারা 


আর এ পাঁচ জনই সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল এবং বনী আদমের মধ্যে সবচেয়ে 
উত্তম ব্যক্তিত্ব । আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ “আদম সন্তানদের মধ্যে 
ওয়া সাল্লাম, তাদের মধ্যে সর্বোত্তম হলেন মুহাম্মাদ, আল্লাহ তার উপর দরূদ ও 
সালাম পাঠ করুন, অনুরূপভাবে তাদের সবার উপরও দরূদ ও সালাম পাঠ 


করুন” । 


তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মাদ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম, এর 
প্রমাণ ইমাম বুখারী কর্তৃক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


১ ইমাম বায্যার হাদীসটি বর্ণনা করেছেন, দেখুনঃ কাশফুল আসতার (৩/১১৪), ইমাম হাইছামী, 
মাজমা‘উয যাওয়ায়েদ (৮/২৫৫), এবং বলেনঃ এ হাদীসের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের 
বর্ণনা কারী । ইমাম হাকিম হাদীসটি বর্ণনা করে বলেনঃ বিশুদ্ধ সনদে, ইমাম যাহাবী তাঁর মত 
সমর্থন করেছেন, মুসতাদরাকঃ হাকিম (২/৫৪৬) । 


R৩০ 


1913 SL 319 nd ae Gos or 319 PLAN oy pT Ay i Sl) 


eis 


প্রথম বিদীর্ণ হবে, আমিই প্রথম সুপারিশকারী এবং আমিই এ সর্বপ্রথম ব্যক্তি যার 


সুপারিশ গ্রহণ করা হবে” । 


* ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেন (হাদীস নং ২২৭৮), আবু দাউদ (৫/৩৮ হাদীস নং 


8৪৬৭৩) । 


২৩১ 


ষষ্ঠ পরিচ্ছেদ 
আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ট্যসমূহ, 
উম্মতের উপর তার অধিকারসমূহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামকে স্বপ্নে দেখা যে সত্য তার বর্ণনা 


প্রথমতঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ট্যসমূহঃ 


মহান আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামকে অনেক 
বৈশিষ্ট্য ও সম্মানে বিশেষিত করে অন্যান্য রাসূলদের উপর তাকে শ্রেষ্ঠত্‌ দান 
করেছেন এবং সমস্ত সৃষ্টিজগত থেকে স্বতন্ত্র করেছেন। তম্মধ্যে রয়েছেঃ 


১. তার রিসালাত জ্বিন ও মানব সবার জন্য; সুতরাং তাদের কারো পক্ষে তার 
অনুসরণ ও তার রিসালতের উপর ঈমান আনা ছাড়া গত্যন্তর নেই । 


মহান আল্লাহ বলেনঃ 
only & BISILEII IAIN 3 
“আমরা তো আপনাকে সমস্ত লোকের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে 
প্রেরণ করেছি” । [সুরা সাবা’ঃ ২৮] 
তিনি আরো বলেনঃ 
cs) CSS FTAA IE 
সৃষ্টি জগতের জন্য সতর্ককারী হতে পারেন” । [সূরা আল- ফুরকানঃ ১] 


ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) বলেনঃ এ আয়াতে (০১) ‘আলআলামীন' 


দ্বারা জ্বিন ও মানবকে বুঝানো হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ 


fh Day EIN aly caesl ic SSSI df Cl) 
GE BL Chal lees 38 2581 J lary A § lly 


২৩২ 


(Og 3 mY LY 


- “আমাকে নবীদের উপর ছয়টি বিষয়ে শেষ্ঠত্ব প্রদান করা হয়েছে, আমাকে ব্যাপকার্থ 
বোধক পূর্ণ বাক্যসমূহ প্রদান করা হয়েছে, আমাকে (শত্রুদের মনে) ভীতি সঞ্চারের 
মাধ্যমে সাহায্য করা হয়েছে, আমার জন্য যুদ্ধলন্ধ সম্পদ হালাল করা হয়েছে, 
আমার জন্য যমীনকে পবিত্র ও মসজিদ বানিয়ে দেয়া হয়েছে, আমাকে সমস্ত সৃষ্টি 
জগতের জন্য প্রেরণ করা হয়েছে এবং আমার দ্বারা নবীদের ধারার পরিসমাপ্তি করা 
হয়েছে'” ৷ ইমাম মুসলিম তার সহীহ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, 
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ 


Spas J) 5298 Ll 0d cp do YG Cam J OU Mot PS EN) 
OUI ool PON J) a lf EDL ph ls KE 
যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ করে বলছি, এ উম্মাতের যে কেউ চাই 


সে ইয়াহুদী হোক বা নাছারা হোক আমার কথা শুনবে তারপর আমাকে যা দিয়ে 
পাঠানো হয়েছে তার উপর ঈমান না আনা অবস্থায় মারা যাবে সে অবশ্যই 


_ জাহান্নামের অধিবাসী হবে’*। 
২. কুরআন ও হাদীসের ভাষ্য থেকে প্রমাণিত হয়েছে যে তিনি সর্বশেষ নবী ও 
রাসূল, মহান আল্লাহ্‌ বলেনঃ 
(£19 LL AEE MOSSE TE LE SEV ¥ 
“মুহাম্মাদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল 
- এবং শেষ নবী” ৷ (সূরা আল-আহযাবঃ ৪০] 
বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীসে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেনঃ 


Y। Aly aol bn G2 der) Fas GS op sls fey le OY 


a 


"ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেন (হাদীস নং ৫২৩) । 
* ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন (হাদীস নং ১৫৩)। 


R৩৩ 


Lay Na 039d 0 yrmy 4 0802 Fl rd gly on Bd 2 
(ows! Fl Uy AL UG JE CLAN odin 


‘আমার এবং আমার পূর্ববর্তী অন্যান্য নবীদের উদাহরণ হলো এমন লোকের 
মত যে একটি ঘর বানিয়ে তাকে সুন্দর পরিপাটি করেছে, এর এক কোণে এক ইট 
পরিমাণ স্থান ব্যতীত । ফলে মানুষ এ ঘরের পাশে ঘুরাফিরা করতে শুরু করল, 
এবং এ ব্যাপারে তাদের বিস্ময় প্রকাশ করে বলতে লাগলঃ কেন এ ইটটি রাখা 


হলোনা? তিনি বললেনঃ আমিই সে ইট, আর আমিই শেষ নবী” । 


এ সমস্ত কুরআন ও হাদীসের দলীল প্রমাণাদির উপর ভিত্তি করে এ বিশ্বাসের 
উপর উম্মাতের পূর্বাপর সবার এক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। অনুরূপভাবে তারা এ 
ব্যাপারেও একমত হয়েছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে যে 
কেউ নবুওয়াতের দাবী করবে সে কাফের বলে বিবেচিত হবে । যদি সে তার দাবীর 
উপর অটল থাকে, তবে তাকে হত্যা করা ওয়াজিব হবে। আলুসী বলেনঃ ‘রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী হওয়ার ব্যাপারে কুরআন সুস্পষ্ট ঘোষণা 
দিয়েছে, রাসূলের হাদীসে তা স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে এবং এর উপর উম্মাতের 
এক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এর বিপরীত দাবীদার কাফির বলে পরিগণিত 
হবে, যদি এর উপর অটল থাকে তাকে হত্যা করা হবে' ৷ 


৩. আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় মু‘জিযা ও সুস্পষ্ট নিদর্শন দিয়ে সাহায্য 
করেছেন, আর তা হচ্ছে মহান কুরআন, যা আল্লাহর বাণী, যাবতীয় পরিবর্তন ও 
পরিবর্ধন থেকে সম্পূর্ণভাবে সংরক্ষিত, যতদিন উঠে যাওয়ার জন্য আল্লাহর নির্দেশ 
না হবে ততদিন তা এ উম্মতের মধ্যে বাকী থাকবে । আল্লাহ তা'আলা বলেনঃ 


REIL ISAS So NST HEIN LEIA 3 
(AA:sl Yh $e 


“বলুন, যদি এ কুরআনের অনুরূপ কুরআন আনয়নের জন্য মানুষ ও ভর 
পরস্পর সমবেত হয় এবং যদিও তারা একে অপরকে সাহায্য করে তবুও তারা 
এর অনুরূপ আনয়ন করতে পারবে না” ॥[সূরা আল- ইসরা'ঃ ৮৮) 


“সহীহ বুখারী (হাদীস নং ৩৫৩৫), সহীহ মুসলিম (হাদীস নং ২২৮৬), শব্দ চয়ন বুখারী থেকে। 


২৩৪ 


ESE WS TEES VOLS NSLS TOK OS ENTE 
(0 \: Sal) 
“এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে, আমরা আপনার প্রতি কুরআন অবতীর্ণ 


__ করেছি, যা তাদের নিকট পাঠ করা হয়, এতে অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রয়েছে 


‘সে জাতির জন্য যারা ঈমান আনে” । [সূরা আল- আনকাবূতঃ ৫১] 
আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেনঃ 
US Ey idl ale pT als be DUS cp sel Yl a sod 
Ld oy wt oa 5 LST of p50 cd) dt ol Te a5 gf sd 
‘প্রত্যেক নবীকেই এমন সব নিদর্শন দেয়া হয়েছে যার উপর মানুষ ঈমান 


এনেছে, আমাকে যা দেয়া হয়েছে তা হচ্ছে আল্লাহ আমার কাছে যে বাণী 
পাঠিয়েছেন সে বাণী সম্বলিত ওহী, সুতরাং আমি আশা করি ক্ন্য়ামতের দিন 


তাদের সবার থেকে বেশী অনুসারীর অধিকারী হব’ । 

8৪. তার উম্মাত সমস্ত উম্মাত হতে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশী জান্নাতের 

অধিবাসী । মহান আল্লাহ বলেনঃ 

SBS SDMA TEI ITIVE LAL AYE LP IALEIN } 
EE 


তোমরা সৎকার্যের নির্দেশ দান করবে, অসৎকার্যে নিষেধ করবে এবং আল্লাহর 
উপর ঈমান আনবে” । [সূরা আলে-ইমরানঃ ১১০] 


বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী করীম সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর 
* সহীহ বুখারী (হাদীস নং ৪৯৮১), মুসলিম (হাদীস নং ১৫২) । 


২৩৫ 


বাণী খু ৩৩1 241%5:338} এ আয়াত সম্পৰ্কে বলতে শুনেছিঃ 


(il se ey ps ol al ms © pos SY) 
“তোমরা সত্তরটি জাতিকে পূর্ণ করবে, তাদের সবার মধ্যে তোমরাই আল্লাহর 
নিকট সবচেয়ে উত্তম ও বেশী সম্মানিত” । 
বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, 


তিনি বলেনঃ আমরা নবী করীম সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটি 
গন্বুজের নীচে ছিলাম ইত্যবসরে তিনি বললেনঃ 


19565 Of 0p BH) JE os 0B (dt fal es) PSG Of Oj 3) 
EB At fal as 15S Of O21) JE oes LB AF fA Sl 
L351 fal as 195 Of x8 Sl ods dof rd EL) UES 
BES J) S230 fal 3 esl by ols 55 J) gles Y Lt of SUS) 
(2S 31 Ml d 13 gd BASINS 91 3331 pL Al 3 sas 
“তোমরা জান্নাতের এক চতুর্থাংশ হলে কি সন্তুষ্ট হবে?” আমরা বললামঃ হা, 
তিনি বললেনঃ “তোমরা জান্নাতের এক তৃতীয়াংশ হলে কি সন্তুষ্ট হবে?” আমরা 
আমরা বললামঃ হাঁ, তিনি বললেনঃ “যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ করে 
বলছিঃ অবশ্যই আমি আশা করি তোমরা জান্নাতের অর্ধেক হবে; আর সেটা 


এজন্যই যে, জান্নাতে কেবলমাত্র মুসলিম ব্যক্তিই প্রবেশ করবে, শির্ককারীদের 
সাথে তোমাদের অনুপাত হবে কালো যষাড়ের চামড়ায় একটি সাদা চুলের মত, 


অথবা লাল ষাঁড়ের চামড়ায় কালো চুলের মত”*। 


১ হাদীসটি ইমাম আহমাদ তাঁর মুসনাদে বর্ণনা করেন (৪/88৭), তিরমিযী (৫/২২৬), এবং 
বলেছেন হাদীসটি হাসান । হাকিমও তার মুস্তাদরাকে বর্ণনা করে সহীহ বলে মন্তব্য করেছেন, 
আর ইমাম যাহাবী তা সমর্থন করেছেন। 

২ সহীহ বুখারী (হাদীস নং ৬৫২৮), সহীহ মুসলিম (হাদীস নং ২২১) । 


২৩৬ 


৫. ক্ন্য়ামতের দিন তিনি সমস্ত বনী আদমের সর্দার; আবু হুরায়রা রাদিয়াল্লাহু 
আনহু হতে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


(ita 99 SUS Jl IBN as Gis cp dfs Ll) 2A Ay iw UD 


“আমি ক্ৰয়ামতের দিন সমস্ত বনী আদমের সর্দার, আমার কবরই প্রথম বিদীর্ণ 
হবে (হাশরের মাঠে যাওয়ার জন্য), আমিই প্রথম সুপারিশকারী আর আমার 


সুপারিশই প্রথম কবুল করা হবে” । 


৬. তিনি মহাসুপারিশের অধিকারী । আর তাহলো যখন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলগণ 
সুপারিশ করা থেকে নিজেদের অপারগতা পেশ করবেন তখন তিনি হাশরের মাঠে 
অবস্থানকারীদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য আল্লাহর কাছে সুপারিশ 
করবেন মহান আল্লাহর বাণীঃ 

anny KEGEL LI SE 


“আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত 
₹ স্থানে” । [সূরা আল-ইসরাঃ৭৯] এখানে “মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থান” 
' বলতে এ বড় সুপারিশের কথাই উদ্দেশ্য নেয়া হয়েছে। হুযাইফা, সালমান, আনাস, 
' ক্বাতাদা প্রমূখ সাহাবা, তাবেয়ীদের একাংশ “মাকামে মাহমুদ” তথা প্রশংসিত 
- স্থানের তাফসীর করেছেন বড় সুপারিশ । ক্বাতাদা বলেনঃ ‘ক্বিয়ামতের দিন তার 
- সুপারিশকে ‘আলেমগণ মাকামে মাহমুদ বলে মত প্রকাশ করতেন’ ৷ 


রাসূলের সুন্নাহ দিয়েও প্রমাণ পাওয়া যায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
' সাল্লাম ক্ব্য়ামতের মাঠে অবস্থানকারীদের জন্য সুপারিশ করবেন; যেমনটি 
- শাফা‘আতের বড় হাদীসে এসেছে, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত 
হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বুখারী ও মুসলিম বর্ণনা 
করেন, তাতে উল্লেখ করা হয়েছে যে, আদম তারপর নূহ তারপর ইব্রাহীম 
তারপর মূসা তারপর '*ঈসা সুপারিশ করার অনুরোধ কবুল করতে অপারগতা 
প্রকাশ করবেন এবং প্রত্যেকেই বলবেনঃ “আমি এ কাজের জন্য নই”, শেষ পর্যন্ত 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ 


* সহীহ মুসলিম (হাদীস নং ২২৭৮) । পূর্বেও এ হাদীস উল্লেখ করা হয়েছে, পৃঃ নং ২৩১। 


২৩৭ 


d Eady 3) 2) 34 ale Yj 033 Go ss OSL ob Ls) 
ag ced Bat SB): Ji & grt Of di sis bs gr ues 
Ce Al E ganle alos) BG AES (Sl cas 


“তারপর তারা আমার কাছে আসার পরে আমি যাব এবং আমার প্রভুর কাছে 
যাওয়ার অনুমতি চাইব, তখন আমাকে অনুমতি দেয়া হবে, আমি আমার প্রভুকে 
দেখা মাত্রই সিজদায় পড়ে যাব, তারপর যতক্ষণ আল্লাহর ইচ্ছা আমাকে এ 
অবস্থায় থাকতে দিবেন। তারপর আমাকে বলা হবেঃ মুহাম্মাদ উঠুন, আপনি বলুন, 
আপনার কথা শুনা হবে, আপনি চান আপনাকে দেয়া হবে, আর আপনি সুপারিশ 
করুন আপনার সুপারিশ কবুল করা হবে। তারপর আমার প্রভু আমাকে যে প্রশৎ 


শিক্ষা দিয়েছেন তা দিয়ে আমি তার প্রশংসা করব, তারপর সুপারিশ করব...” । 


৭. তিনি প্রশংসার ঝান্ডার অধিকারী । সেটা এক বাস্তব ঝান্ডা, ক্রয়ামতের দিন 
তিনি তা বহন করার বিশেষত্ব পাবেন। আর সমস্ত মানুষ তার অনুসারী হবে, তার 
ঝান্ডার নীচে থাকবে। 


কোন কোন আলেম বলেনঃ তাকে এ ঝান্ডা দিয়ে বিশেষভাবে সম্মানিত করার 
কারণ হলোঃ তিনি আল্লাহর এমন প্রশংসা করবেন তিনি ব্যতীত আর কেউ তাকে 
তেমন প্রশংসা করতে সক্ষম হবে না৷ রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে যে, 
তিনি এ মহান সম্মানে ভূষিত হওয়ার বৈশিষ্ট্য অর্জন করবেন। আবু সা'ঈদ আল- 
খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেনঃ 


So 3 8 Ig dl sl Fy chal 023 এ) = =) 
(25 39 2981 as GES 8 ul, EE Fe lg 0d ODT deny 


প্রশংসার ঝান্ডা, আর আমি তা গর্ব করে বলছিনা, আদম ও অন্যান্য সকল নবীই 
আমার ঝান্ডার নীচে থাকবে, আমিই প্রথম যার জন্য যমীন বিদীর্ণ হবে। আমি তা 


১ সহীহ বুখারী (হাদীস নং ৩৩৪০), মুসলিম (হাদীস নং ১৯৩) ৷ 


২৩৮ 


গৰ্ব করে বলছি না” । 

_ ৮. তিনিই অসীলার অধিকারী, আর তা হলো জান্নাতের এক উচ্চাসন, যা 
কেবলমাত্র একজনের জন্যই নির্ধারিত । তা জান্নাতের সর্বোচ্চ সোপান। 

__: আব্দুল্লাহ ইবনে ‘আমর ইবনুল ‘আস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেনঃ 

Ble le she op 5B Lge glo E dh la fo 13 5 mat? BY 
J) AS TY BELG Ds UB Dol GBs E dis WS dil ade slo 
GEL a cdo Dow ffl dw 0d 2 UOT Of rf ASS cm dg 
| “যখন তোমরা মুআজ্জিনের আজান শুনতে পাও তখন সে ষে রকম বলে সেরকম 


সমীচিন হবে, আর আমি আশা করি সে ব্যক্তিটি আমিই হবো, সুতরাং যে কেউ 
আমার জন্য অসীলার প্রার্থনা করবে তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে”*। 
' এ ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যান্য আরো অনেক 


বিশেষ বৈশিষ্ট্য ও মহান মর্যাদা রয়েছে, যেগুলো প্রমাণ করছে যে, তিনি তার প্রভুর 
কাছে অনেক সম্মানিত আর দুনিয়া ও আখেরাতে অধিক উচ্চাসন সম্পন্ন ৷ 


দ্বিতীয়তঃ উম্মাতের উপর নবী করীম সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের 
অধিকারসমূহঃ 


উম্মাতের উপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক অধিকার 
₹ রয়েছে। ইতিপূর্বে সমস্ত রাসূলদের প্রতি উম্মাতের অবশ্য পালনীয় যে সাধারণ 


* হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন, হাসান সহীহ, (৫/৫৮৭ হাদীস নং ৩৬১৫), 
ইমাম আহমাদ তার মুসনাদের (৩/২)ও হাদীসটি বর্ণনা করেছেন। 
২ মুসলিম (হাদীস নং ৩৮৪) । 


R৩৯ 


উম্মাতের উপর তার যে বিশেষ হক্ব রয়েছে তার কিছু পেশ করা হচ্ছেঃ 


১. তার নবুওয়াত ও রিসালতের উপর বিস্তারিত ঈমান আনয়ন করা, অর এ 
কথা বিশ্বাস করা যে, তার রিসালত পূর্ববর্তী সমস্ত রিসালতকে রহিত করে দিয়েছে, 
যার অর্থ হচ্ছেঃ তিনি যা কিছু সম্পর্কে খবর দিয়েছেন তা বিশ্বাস করা, যা নির্দেশ 
দিয়েছেন তা পালন করা, যা থেকে নিষেধ ও সাবধান করেছেন তা পরিত্যাগ করা 
এবং তার প্রদর্শিত পদ্ধতি ব্যতীত অন্য কোন পদ্ধতিতে আল্লাহর ইবাদাত না করা । 


এর উপর কুরআন ও সুন্নায় অনেক দলীল-প্রমাণাদী রয়েছে। মহান আল্লাহ বলেনঃ 


ty EOE SII LS BLN 


“সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূল ও যে জ্যোতি আমরা অবতীর্ণ করেছি 
তার উপর ঈমান আনয়ন কর” । [সূরা আত-তাগাবুনঃ ৮! 


আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
KIS E25 4045 AL CGB GI CE GED AL BV BL 
(\ oA: ILLITE 


“অতএব তোমরা ঈমান আন আল্লাহর প্রতি ও তাঁর বার্তাবাহক উন্মী নবীর প্রতি 
যিনি আল্লাহ ও তার বাণীতে ঈমান আনেন এবং তোমরা তার অনুসরণ কর, যাতে 
তোমরা সঠিক পথ পাও” । [সূরা আল-আ'রাফঃ১৫৮! 


মহান আল্লাহ আরো বলেনঃ 


vis) CHENIN SCESOLSHAYS Y 


“আর রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা হতে 
তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাক” । [সূরা আল-হাশরঃ ৭] 


অনুরূপভাবে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্নিতঃ তিনি বলেন, রাসুল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


bl Jas 2 Bl dl J) a) ul Lidge Br | Ful | Sr) 
Fl e2s2 Sf SNS hd BY BS NG hy hall ort) 


২8০ 


Gl ge eile 3 PD G4 Y) 


“আমাকে মানুষের সাথে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে এ সাক্ষ্য দেয়া পর্যন্ত 
__ যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ্‌ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল, সালাত 
কায়েম করবে, যাকাত আদায় করবে। যদি তারা তা করে তখন আমার থেকে 


{ ২. এ কথার উপর ঈমান আনা ওয়াজিব যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম রিসালাতের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন, তার উপর অর্পিত আমানত 
আদায় করেছেন, উম্মাতকে সংশোধন করনের নিমিত্তে নসীহত করেছেন। 

' সুতরাং তিনি যাবতীয় ভাল বিষয়ই উম্মাতকে দেখিয়ে গেছেন এবং করার জন্য 
উৎসাহ দিয়েছেন। আর যা কিছু খারাপ আছে তা থেকে উম্মাতকে নিষেধ করে 
গেছেন এবং সাবধান করেছেন। মহান আল্লাহ বলেনঃ 


crissy CEASE ESE ELE 2 ANELB } 
“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাংগ করলাম ও তোমাদের প্রতি 


আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত 
করলাম” । [সূরা আল-মায়িদাহঃ ৩] 


অনুরূপভাবে আবুদ্দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
(lpm Wig Wd slhandl fn se SS 7 AD di ely ..) 
“ আর আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদেরকে এমন স্বচ্ছ শুভ্রতার 
মধ্যে রেখে যাচ্ছি যার দিন ও রাত্রি স্বচ্ছতার দিক দিয়ে একই রকম”*। 


দিয়েছেন, যখন তিনি বিদায় হজ্জের দিন তার যুগান্তকারী মর্মস্পর্শী ভাষণ 


১ সহীহ বুখারী (হাদীস নং ২৫), মুসলিম (হাদীস নং ২২) । 
২ সুনান ইবনে মাজাহ, মুকাদ্দিমাহঃ (১/৪, হাদীস নং ৫) । 


২৪১ 


দিয়েছিলেন এবং তাদের উপর আল্লাহ কি ওয়াজিব করেছেন ও কি হারাম করেছেন 
তা বর্ণনা করেছেন, আর তাদেরকে আল্লাহর কিতাবের ব্যাপারে অসীয়ত করেছেন। 
সবশেষে বললেনঃ 


C23 Cal SB EB AGS HIE (OWE ol LS 38 ILS il) 
CEU) IAT Sz sll dL ged 2 Lilet aanoly JOB Cmaly 
(lt oD gl ৰ gl 
“তোমাদেরকে আমার সম্পর্কে প্রশ্ন করা হবে। তখন তোমরা কি বলবে?” তারা 
বললঃ আমরা সাক্ষ্য দেব যে, অবশ্যই আপনি প্রচার করেছেন, আদায় করেছেন 


এবং নসীহত করেছেন। তারপর তিনি তার শাহাদত অঙ্গুলি আকাশের দিকে 
উঠালেন এবং মানুষের দিকে নামিয়ে বললেনঃ “হে আল্লাহ! তুমি সাক্ষ্য থাক, হে 


আল্লাহ! তুমি সাক্ষ্য থাক, তিন বার” । 

আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেনঃ “মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
আমাদেরকে এমন অবস্থায় রেখে গেছেন যে, আকাশে কোন পাখি তার দু’ ডানা 
মেলে নড়াচড়া করলে তার সম্পর্কেও তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন”*। 


এ ব্যাপারে সলফে সালেহীনদের থেকে অনেক বাণী রয়েছে। 


৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসা, তার ভালবাসাকে নিজের 
এবং সমস্ত সৃষ্টিজগতের ভালবাসার উপর প্রাধান্য দেয়া । যদিও সমস্ত নবী ও 
রাসূলদের ভালবাসা ওয়াজিব, তবুও আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের জন্য এ ভালবাসার বিশেষত্ব রয়েছে। আর সে জন্যই তার ভালবাসা 
সমস্ত মানুষের ভালবাসা তথা সন্তান-সন্ততি, পিতামাতা ও অন্যান্য যাবতীয় আত্মীয় 
স্বজন বরং নিজকে ভালবাসার উপরও প্রাধান্য দেয়া ওয়াজিব । মহান আল্লাহ বলেনঃ 


RAIL UO 5 IEREES CDG UE BEE HOG CL YS 3 
* হাদীসটি ইমাম মুসলিম জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত বিদায় হজ্জের বর্ণনায় উল্লেখ 


করেন (হাদীস নং ১২১৮) ৷ 
* হাদীসটি ইমাম আহমাদ তার মুসনাদে (৫/১৫৩) বর্ণনা করেন। 


২৪২ 


Ge 542455 8 CE LAM EAI IEE LSS GUSTS SESS LISS 
(Yt) aS SEIBOEA MOV BSS No 


_ “বলুনঃ 7 SLE A Ul bE 


এখানে মহান আল্লাহ তর ভালবাসার সাথে Fb রাসূলের ভালবাসাকে 
একসাথে উল্লেখ করেছেন এবং যার কাছে তার সম্পদ, পরিবার-পরিজন, সন্তান- 
স্‌ ত আল্লাহ ও তাঁর রাসূলের চেয়ে বেশি প্রিয় হয় তাকে ধমক দিয়ে বলছেনঃ 
“তবে অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত, বস্তুত আল্লাহ দূরাচারী 
সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না” । 


অনুরূপভাবে বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি 
বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


(USE ply od 35 My cr 4) ৩৪5 3 El ££) 
“তোমাদের কেউই মু'মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি তার 
পিতা মাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হব” । 


অনুরূপভাবে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি নবী করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামকে বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনি আমার কাছে আমার 
নিজেকে ছাড়া অন্য সবকিছু থেকে বেশী প্রিয় । তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বললেনঃ 


* সহীহ বুখারী (হাদীস নং ১৫), মুসলিম (হাদীস নং 8৪৪) । 


২৪৩ 


“না, যার হাতে আমার জান তার শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত আমি 
তোমার কাছে তোমার নিজের চেয়েও বেশী প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত ঈমানদার 
হতে পারবে না” । তারপর উমর বললেনঃ “এখন অবশ্যই আপনি আমার কাছে 
আমার নিজের চেয়েও বেশী প্রিয়”। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 


সাল্লাম বললেনঃ “এখন হে উমর” (অর্থাৎ এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে) । 


৪. নবী করীম সাল্লাল্মাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্মান করা, তাকে মর্যাদা 
দেয়া এবং শ্রদ্ধা করা; কেননা এটা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
সে প্রাপ্ত অধিকারসমূহের অন্তর্গত, যা আল্লাহ স্বীয় গ্রন্থে শিরোধার্য করে দিয়েছেন। 
মহান আল্লাহ বলেনঃ 

(৭: ্ণঠ) ) B55 425285 al PL SUE} 


“যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন এবং তাকে সাহায্য- 
সহযোগিতা ও সম্মান কর” । [সূরা আল-ফাতহঃ ৯] 


ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেনঃ এখানে ০); অর্থঃ তাকে তোমরা 
শ্রদ্ধা কর, আর ১,5, 55 অর্থঃ তাকে তোমরা সম্মান কর । ক্বাতাদা বলেনঃ ০); 
অর্থঃ তাকে সাহায্য কর, আর ০৪, $5 দ্বারা আল্লাহ তাকে তাদের সর্দার বা নেতা 
বানাতে নির্দেশ দিয়েছেন। 
অনুরূপভাবে আল্লাহ তা'আলা বলেনঃ 
Colm) BYLIS SMES OUI SEAGHESL YF 


“হে মু’মিনগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে (কোন বিষয়ে) অগ্রণী 
হয়ো না” । [সূরা আল-হুজরাতঃ১] 


মহান আল্লাহ আরো বলেনঃ 
vis UES SLES I TIMHESB SSI} 


’ হাদীসটি ইমাম বুখারী উবাইদুল্লাহ ইবনে হিশামের বর্ণিত হাদীসে উল্লেখ করেন। (হাদীস নং 


৬৬৩২)। 


২৪৪ 


“তোমরা রাসুলের আহবানকে তোমাদের একে অপরের প্রতি আহবানের মত 
করো না । [সূরা আন-নূরঃ ৬৩! 


মুজাহিদ বলেনঃ ‘তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে, তারা তাকে নয ও 

ভাবে ডাকবেঃ হে আল্লাহর রাসূল!, কঠোর ভাবে হে মুহাম্মাদ! বলবেনা’ ৷ নবী 

ম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 

সম্মানের ব্যাপারে সবচেয়ে চমৎকার নজীর সৃষ্টি করেছিলেন। উসামা 

শারীক বলেনঃ ‘আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে 

, তিনি সাহাবা বেষ্টিত ছিলেন, মনে হলো যেন তাদের মাথার উপর পাখি 
আছে’ (অৰ্থাৎ কোন প্রকার নড়া চড়া নেই) । 


নবী করীম সাল্লাল্মাহু আলাইহি ওয়া সাল্লামকে তার জীবিতাবস্থার মত মৃত্যুর 
রও সম্মান করা ওয়াজিব । ক্বাজী ‘ইয়াদ বলেনঃ ‘মনে রাখবে নবী করীম সাল্লাল্লাহু 
ওয়া সাল্লামের মৃত্যুর পর তাকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং উচু মর্যাদা 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উল্লেখ করার সময়, তার হাদীস ও সুন্নাহ 
বর্ণনা করার সময়, তার নাম ও চরিত শুনার সময়, তার স্বজন ও বংশধরদের সাথে 


৫. নৰী করীম সাল্লান্াহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত ও সালাম পাঠ 
করা । আর তা বেশী বেশী করা; যেমনটি আল্লাহ নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ 


্া 


LEIS ERAGE SENSEI SLPS, 
(ul) 
“অবশ্যই আল্লাহ ও তাঁর ফিরিশৃতাগণ নবীর উপর সালাত পাঠ করেন, হে 


মু'মিনগণ তোমরা তার উপর সালাত পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম 
দাও” ৷ [সূরা আল-আহযাবঃ ৫৬] 


মুবাররাদ বলেনঃ ‘সালাত শব্দের আসল অর্থ হলোঃ রহমত করা, সুতরাং তা 
আল্লাহর পক্ষ থেকে রহমত, ফিরিশ্তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে করুণা ও 
রহমত চাওয়া’ ৷ 


অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ‘আমর ইবনে ‘আস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে 


২৪৫ 


বর্ণিত, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি 
বলেছেনঃ 


(ps 4 ade dl she Ble ‘ale she 5) 
“যে আমার উপর একবার সালাত পাঠ করবে আল্লাহ এর বিনিময়ে তার উপর 
দশবার সালাত পাঠ করবেন” । 


আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ 


(Ge hat pl one DSS cp ED fred) 
“বড় কৃপণ হলো এঁ ব্যক্তি যার কাছে আমার উল্লেখ করা হলো তারপর সে 
আমার উপর দরূদ পাঠ করলোনা”*। 


যদিও সমস্ত নবী-রাসূলগণের উপরই সালাত ও সালাম দেয়া বৈধ, যেমনটি 
পূর্বে বর্ণিত হয়েছে, কিন্তু তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
ক্ষেত্রে খুব বেশী তাগিদ দেয়া হয়েছে। আর সেটা উম্মাতের উপর তার মহান 
দাবীসমূহের অন্যতম। তাই তা তাদের উপর ওয়াজিব। আর এজন্যই আমরা 
এখানে উম্মাতের উপর তার যে বিশেষ বিশেষ হক্ব বা অধিকারসমূহ রয়েছে তার 
মধ্যে উল্লেখ করলাম । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরদ 
পড়া যে ওয়াজিব তা আলেমগণ সুস্পষ্টভাবে বলে গেছেন। তাদের কেউ কেউ 
আবার এ ব্যাপারে উম্মাতের ইজমা’ তথা এক্যমত হয়েছে বলেও উল্লেখ করেছেন। 
ক্বাজী ‘ইয়াদ বলেনঃ ‘জেনে রাখ যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
উপর কোন সময়ের সাথে নির্দিষ্ট না করে দরূদ পড়া সার্বিকভাবে ফরয; কেননা 
আল্লাহ তা'আলা তার উপর দরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। ইমাম ও আলেমগণ তা 
ওয়াজিব বলে সিদ্ধান্ত দিয়েছেন এবং এর উপর তারা একমত হয়েছেন’ । 


* হাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেন (হাদীস নং ৩৮৪)। 
* হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করেন, (৫/৫৫১, হাদীস নং ৩৫৪৬) এবং হাসান সহীহ বলে 


মন্তব্য করেছেন। অনুরূপভাবে ইমাম আহমাদও হাদীসটি তার মুসনাদে (১/২০১) এ বর্ণনা 
করেছেন। 


২৪৬ 


৬. ইতিপূৰ্বে প্রথম পরিচ্ছেদের শুরুতে বর্ণিত তার ব্যাপারে যে সমস্ত মহান 
ণাবলী, সুমহান বৈশিষ্ট্য, সুউচ্চ সম্মান ও মর্যাদা সাব্যস্ত হয়েছে ও এতদ্্যতীত 
আরো যা কিছু কুরআন ও সুন্নার দলীল দ্বারা প্রমাণিত হয়েছে, সেগুলির স্বীকৃতি 
প্রদান করা, এ সবগুলোর উপর বিশ্বাস করা, এগুলো দিয়ে তার প্রশংসা.করা, 
মানুষের কাছে প্রচার ও প্রসার করা, ছোটদেরকে তা শিক্ষা দেয়া এবং তাকে 
ভালবাসা, সম্মান করা এবং মহান আল্লাহর কাছে তার যে বিশেষ উচ্চ মর্যাদা 
রয়েছে সেগুলো তাদেরকে জানানোর মাধ্যমে তাদেরকে গড়ে তোলা । 


৭. উপরোক্ত মর্যাদা ও সম্মানের বর্ণনায় বাড়াবাড়ি ও সীমালংঘন না করা এবং 
তা থেকে সাবধান থাকা; কেননা এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামকে সবচেয়ে বেশী কষ্ট দেয়া হবে। আল্লাহ তা'আলা তাঁর নবীকে উম্মাতের 
উদ্দেশ্যে এ ঘোষণা দেয়ার নির্দেশ দিয়েছেন যে, 


| DEIYSR AISI SE TRAIT GT NES } 
0.50) $ AEBS 


[rit Ae 


॥_ “বলুনঃ আমি তো তোমাদের মত একজন মানুষই, আমার প্রতি ওহী আসে যে, 
' তোমাদের মা'বুদ মাত্র একজন, সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাত কামনা 
' করে, সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের ‘ইবাদাতে কাউকে শরীক না 
' করে” । [সূরা আল- কাহ্‌ফঃ১১] 


আরো নির্দেশ দিয়েছেন যে, 
IRSA AOS CHL II IEC LS OBS 3 
(0. ১) UE 
“বলুনঃ আমি তোমাদেরকে এটা বলিনা যে, আমার নিকট আল্লাহর ধনভান্ডার 
আছে, গায়েব সম্পর্কেও আমি অবগত নই আর তোমাদেরকে এটাও বলিনা যে, 


আমি ফেরেশ্তা, আমার প্রতি যা ওহী আসে আমি শুধু তারই অনুসরণ করি” । 
[সূরা আল-আন‘আমঃ ৫০] 


সুতরাং আল্লাহ তা'আলা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ামকে তার 
উম্মাতের প্রতি এ কথার সুনির্দিষ্ট ঘোষণা দেয়ার নির্দেশ দিয়েছেন যে, তিনি 
আল্লাহর পক্ষ থেকে রাসূল, রবুবীয়্যাহ তথা প্রভুত্্‌ জনিত গুণাগুণের কিছুই তার 


২৪৭ 


মধ্যে নেই । আবার তিনি ফিরিশৃ্তাও নন, তিনি তো কেবলমাত্র তার প্রভুর নির্দেশ 
ও ওহীর অনুসরণ করেন। অনুরূপভাবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামও তার উম্মাতকে তার ব্যাপারে অতিরঞ্জন এবং তার প্রশংসা ও মান মর্যাদা 
নির্ধারণে সীমালংঘন করার ব্যাপারে সাবধান করে গেছেন; সহীহ বুখারীতে উমর 
ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে 
বর্ণনা করেন, তিনি বলেছেনঃ 


@payy BLS 1B ous EY Ep ox Shad oS S345) 
“নাসারাগণ যেমন করে ইবনে মারইয়াম (‘ঈসা)র অতিরিক্ত প্রশংসা করে 
সীমালংঘন করেছে তেমনিভাবে তোমরা আমার অতিরিক্ত প্রশংসা করে সীমালংঘন 
করো না; কেননা আমি তো তীর বান্দা । সুতরাং তোমরা বলঃ আল্লাহর বান্দা ও 
তাঁর রাসূল” ৷ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সীমাতিরিক্ত প্রশংসা বুঝাতে যে শব্দটি 
ব্যবহার করেছেন তা হলোঃ ॥1,৮১। যার অর্থ বর্ণনায় ইবনুল আসীর বলেনঃ ‘মিথ্যা 
প্রশংসা এবং প্রশংসায় সীমালংঘন করা’ । 
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক লোক নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসল, তারপর তার সাথে 
কথাবার্তার এক পর্যায়ে বললঃ ‘যা আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন’! 
উত্তরে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ 


(Ce dl sb be hl dh gael) 
“তুষি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়েছ? বরং (সঠিক হলো) একমাত্র 
আল্লাহ যা চেয়েছেন”*। 


সুতরাং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাপারে অতিরঞ্জন ও 


১ সহীহ বুখারী (হাদীস নং ৩৪৪৫), অনুরূপভাবে ইমাম আহমাদ তার মুসনাদে (১/২৩) ও 
উল্লেখ করেছেন। 
২ হাদীসটি ইমাম আহমাদ তার মুসনাদ (১/২১৪) বর্ণনা করেছেন, ইবনে মাজাহ্‌ তার সুনানেও 
অনুরূপ বর্ণনা করেছেন (হাদীস নং ২১১৭) । 


২৪৮ 


তার সুনির্দিষ্ট মর্যাদার উপরে এমন স্থান দেয়া যা মহান রাব্বুল আলামীনের 
নির্দিষ্ট, তা থেকে সাবধান করে গেছেন। এর মাধ্যমে তিনি উল্লেখিত বিষয়াদি 
ডা অন্যান্য যাবতীয় সীমালংঘন জনিত বিষয়সমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ 
করেছেন; কেননা নবী করীম সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সং 
তীয় সীমালংঘন বা অতিরঞ্জনই হারাম । 


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত অতিরঞ্জন 
বাড়াবাড়ি শির্কের পর্যায়ে পৌছে দেয় তন্ুধ্যে রয়েছেঃ তার কাছে দো'আ করা, 
ভাবে বলা যে, হে আল্লাহর রাসূল! আমায় এরকম এরকম করে দিন; কেননা 
টা দো'আ, আর দো‘আ হলো ইবাদাত যা আল্লাহ ব্যতীত অপর কারো উদ্দেশ্যে 
রা জায়েয নেই । 


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সংশ্লিষ্ট, সে সমস্ত অতিরঞ্জন 
বাড়াবাড়ির মধ্যে আরো কিছু উদাহরণ হলোঃ তার উদ্দেশ্যে যবেহ করা, তার 
জন্য মানত করা, তার কবরের তাওয়াফ করা, তার কবরকে সালাত বা ইবাদাতের 
__ জন্য ক্বিবলা হিসাবে নির্ধারণ করা, সুতরাং এ সবগুলিই হারাম; কেননা তা 

_ ইবাদাত, আর আল্লাহ তা'আলা সৃষ্টি জগতের কারো উদ্দেশ্যে কোন প্রকার ইবাদাত 
করতে নিষেধ করেছেন, মহান আল্লাহ বলেনঃ 


SEES AL ES x GAINS IIA LS TILYI 
(OT 1:3) ENN 


“বলুনঃ আমার সালাত, আমার ইবাদাত (কুরবানী ও হজ্জ), আমার জীবন ও 
আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যেই, তাঁর কোন শরীক নেই । 
আর আমি এর জন্যই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলমান” । [সূরা আল- 
আন্ন'আমঃ ১৬২-১৬৩] 


৮. নবী করীম সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লামের অধিকারসমূহের অন্যতম 
হচ্ছে তার সাহাবীগণকে ভালবাসা, তার পরিবার-পরিজন ও স্ত্রীগণকে শ্রদ্ধা করা, 
তাদেরকে বন্ধু ও মিত্র বলে মেনে নেয়া । তাদেরকে অসম্মানিত করা, গালি-গালাজ 
করা বা তাদের কারোর প্রতি কটাক্ষ করা থেকে দুরে থাকা । 


ওয়াজিব করে দিয়েছেন এবং যারা তাদের পরে আসবে তাদের উপর সাহাবাদের 


২৪৯ 


জন্য ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করার এবং সাহাবাদের ব্যাপারে তাদের অন্তরে 
কোন প্রকার হিংসা-বিদ্বেষ না রাখার জন্য আল্লাহর কাছে দো‘আ করার আহ্বান 
জানিয়েছেন। তাই তিনি মুহাজির ও আনসারদের কথা উল্লেখ করার পর বললেনঃ 
LSS JES VRLGHGIG SASS Lee Or SEES EAS 2 
0 -in) C BS SISTANCE NSE 
“আর যারা তাদের পরে এসেছে তারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! 
আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা কর এবং মু’মিনদের 


বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রেখোনা ৷ হে আমাদের প্রতিপালক! তুমি অত্যন্ত 
দয়ালু, রহমতকারী’ ”। [সূরা আল-হাশরঃ ১০] 


আল্লাহ তা'আলা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আত্মীয়-স্বজন 
ও পরিবার-পরিজনদের অধিকার সম্পর্কে আরো বলেনঃ 
(vic) & EAGREANURASSEN Ey 


“বলুনঃ আমি এর বিনিময়ে তোমাদের নিকট হতে আত্মীয়দের প্রতি সৌহার্দ্য 
ব্যতীত অন্য কোন প্রতিদান চাইনা” । [সূরা আশ-শুরাঃ ২৩] 


এ আয়াতের তাফসীরে এসেছেঃ ‘আপনার অনুসরণ করে এমন মু’মিনদের 
বলুনঃ আমি তোমাদের কাছে যা নিয়ে এসেছি তার বিনিময়ে কোন প্রতিদান চাইনা 
তবে তোমাদের কাছে আমার আত্মীয়দের জন্য ভালবাসা চাইব’ ৷ 


সহীহ মুসলিমে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর হাদীসে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের মাঝে ভাষণ দিতে দাঁড়িয়ে 
বললেনঃ 


bly etl dB) dg) Gh of Slay pis UF EG obdt tgel 3 aw bl) 
dl DESY dod PS SLAB SRS hl UAB St SS 
0S ES G2 ly) UGE ad nts MALS Ge Cd (4 mail 
(G4 Pld BS SSH Gn fl SBS SH G2 dal dd 
“তারপর, সাবধান হে মানব সম্প্রদায়! আমি তো কেবলমাত্র একজন মানুষ, 


২৫০ 


অচিরেই আমার কাছে আমার প্রভুর কাছ থেকে দূত আসলে তার ডাকে সাড়া দিয়ে 
চলে যাব। কিন্তু আমি তোমাদের মাঝে দু'টি ভারী বস্তু রেখে যাচ্ছিঃ তার একটি 
হলোঃ কুরআন যাতে রয়েছে হিদায়াত এবং আলো । সুতরাং তোমরা আল্লাহর 
তাবে নাহা: কল এবং নাভ জে বাকে ত তৱ তিনি জনতাক 
কিতাব তথা কুরআনের উপর জোর দিলেন এবং এ ব্যাপারে মানুষকে উৎসাহিত 
করলেন, তারপর বললেনঃ “আর আমার পরিবার-পরিজন, আমি তোমাদেরকে 


EE ESE OES UCT OEE CTE 
₹ নিকটতম সম্পর্ক থাকায় ও তাদের সম্মানের কারণে তিনি তাদের সাথে ইহ্‌সান 
তথা সৰ্র্নাচ্চ সদ্ব্যবহার করার এবং তাদের সম্মান, মান-মর্যাদা ও অধিকার সম্পর্কে 
' জানার নির্দেশ দিয়েছেন। 

অনুরূপভাবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবাদের সাথে 
সদ্্যবহার করার নির্দেশ দিয়েছেন, তাদেরকে গালি-গালাজ এবং তাদের সম্মানহানি 
করা থেকে নিষেধ করেছেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ 

Js eniol io Ely be nd aol fon GH pS iol OF goo pms SY) 
(dl 


) 


“তোমরা আমার সাহাবাদের গালি দিওনা; কেননা তোমাদের কেউ যদি অহুদ 
পাহাড়ের পরিমাণ স্বর্ণও ব্যয় কর তাহলেও তা তাদের এক মুদ বা তার অর্ধেক 


ব্যয় করার মত হবে না”* ৷ হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। 
আর এজন্যই আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সবচেয়ে বড় মূলনীতি -যার 
উপর তাদের এঁক্যমত সাব্যস্ত হয়েছে - তা হচ্ছেঃ রাসুলুল্লাহ সাল্লাল্মাহু আলাইহি 


* সহীহ মুসলিম (হাদীস নং ২৪০৮) । 
২ সহীহ বুখারী (হাদীস নং ৩৬৭৩), সহীহ মুসলিম (হাদীস নং ২৫৪১) । তবে শব্দ চয়ন ইমাম 
বুখারীর । 


২৫১ 


ওয়া সাল্লামের সাহাবাদেরকে, তার আত্মীয় স্বজন ও পরিবার পরিজনদেরকে 
ভালবাসা । তারা তাদের ব্যাপারে কোন প্রকার কটাক্ষ করাকে কেবলমাত্র বক্রতা ও 
ভ্রষ্টতা বলে গণ্য করে। 


আবু যুর‘আহ্‌ বলেনঃ ‘যখন তুমি কোন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামের কোন সাহাবী সম্পর্কে বিরূপ মন্তব্য করতে দেখবে তখন তুমি 
বুঝতে পারবে যে সে একজন যিন্দীক। 


ইমাম আহমাদ বলেনঃ ‘যখন তুমি কোন লোককে রাসুলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি 
ওয়া সাল্লামের কোন সাহাবী সম্পর্কে খারাপ মন্তব্য করতে দেখবে তখন তার 
ইসলাম সম্পর্কে সন্দেহ কর’ । 

উম্মাতের উপর নবী করীম সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের যে সকল 
অধিকার রয়েছে তার কিছু অংশ অত্যন্ত সংক্ষেপে বর্ণিত হলো। আল্লাহ তা'আলা 
আমাদের এবং আমাদের অন্যান্য ভাইদেরকে এগুলো আদায় করার ও এগুলোর 
উপর আমল করার জন্য সঠিক পথ দেখান এ দো‘আই করি। 

তৃতীয়তঃ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখা যে সত্য তার বর্ণনাঃ 


রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে যে, নবী করীম সাল্লাল্াহু আলাইহি ওয়া 
সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব এবং যে তাকে স্বপ্নে দেখল সে বাস্তবিকই তাকে দেখল 
(অন্য কাউকে নয়) ৷ 


আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


(4 EY ulbidt OB 3) A ell ঠা) ) 
“যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে অবশ্যই আমাকে দেখেছে; কেননা শয়তান 
আমার মত রূপ ধারণ করতে সক্ষম নয়”* ৷ হাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। 


শব্দে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এসেছে, তিনি বলেছেনঃ 


(3 dled os NY ALAS 3 Slt SUL ST 0) 


* সহীহ মুসলিম (হাদীস নং ২২৬৬) । 


২৫২ 


“যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে অবশ্যই আমাকে জাগঞ্ত অবস্থায় দেখতে 
; আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না” । বুখারী বলেনঃ ইবনে 
সীরীন বলেছেনঃ তার অর্থ ‘যদি তাঁকে তার নিজস্ব আকৃতিতে দেখতে পায়’ । 


_ অনুরূপভাবে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ 


(Gg ia Of Oeil) Ar2 YI SB GT) AB GN SST) 
“যে আমাকে স্বপ্নে দেখবে সে অবশ্যই আমাকে দেখতে পেল; কেননা শয়তান 
আমার আকৃতি ধারণ করতে সক্ষম নয়”২। ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেন। 


'_ এ সমস্ত হাদীস দ্বারা প্রমাণিত হচ্ছে যে, স্বপ্নে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামকে দেখা সঠিক এবং তাকে দেখতে পেলে তার দেখা বাস্তব; কেননা 
শয়তান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকৃতি গ্রহণ করতে পারে 
না। তবে এ ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামকে দেখা এ সময়ে বিশুদ্ধ বলে পরিগণিত হবে, যখন সে 
রাসূলের বাস্তব যে সমস্ত গুণাগুণ বর্ণিত হয়েছে তদনুযায়ী তাকে দেখতে পাবে। 
যেমনটি পূর্বে সহীহ বুখারী থেকে উদ্ধৃত করা হয়েছে। আর এ জন্যই ইমাম বুখারী 
হাদীসটি উল্লেখের পর রাসূলকে কিভাবে দেখলে বাস্তবিক তাকে দেখেছে বলে 
সাব্যস্ত হবে তার ব্যাখ্যায় ইমাম ইবনে সীরীনের ভাষ্য উল্লেখ করেছিলেন। এর 
সমর্থন পাওয়া যায় ‘আসেম ইবনে কুলাইবের বর্ণনায় হাকিম কর্তৃক চয়নকৃত 
হাদীসে, তিনি বলেনঃ আমার পিতা আমার কাছে হাদীস বর্ণনা করেছেন, তিনি 
বলেছেনঃ আমি ইবনে আব্বাসকে বললামঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি বললেনঃ তুমি তাকে কি রকম দেখেছ তা বর্ণনা 
কর, তিনি বললেনঃ আমি হাসান ইবনে আলীর উল্লেখ করে বললামঃ তার মত 
দেখেছি, তিনি বললেনঃ অবশ্যই হাসান ইবনে আলী রাসূলের আকৃতি সম্পন্ন 


ছিল’* ৷ ইবনে হাজার বলেনঃ এর সনদ উত্তম । 


১ সহীহ বুখারী (হাদীস নং ৬৯৯৩), সহীহ মুসলিম (হাদীস নং ২২৬৬) । 

২ সহীহ মুসলিম (হাদীস নং ২২৬৮) । 

* আল মুস্তাদরাক (৪/৩৯৩), তিনি তা বিশুদ্ধ বলে মন্তব্য করেছেন, আর ইমাম যাহাবী তা 
সমর্থন করেছেন। 


২৫৩ 


আইয়ূব বলেনঃ ‘মুহাম্মাদ অর্থাৎ ইবনে সীরীনের কাছে যখন কেউ নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি বলে দাবী করত, তিনি তাকে বলতেনঃ 
যাকে দেখেছ তার বর্ণনা দাও, যদি সে লোক তাকে অপরিচিত কোন গুণে বর্ণনা 
করত তিনি বলতেনঃ তুমি তাকে দেখনি’ । ইবনে হাজার তার ফাতহুলবারীতে 
বৰ্ণনাটি উল্লেখ করেছেন এবং বলেছেনঃ এর সনদ বিশুদ্ধ । 


তবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীঃ 
GRE) S dlp PUM SST) 
“যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে অবশ্যই আমাকে জাগ্রত অবস্থায় দেখতে 


পাবে” এ হাদীসে বর্ণিত জাগ্রত অবস্থার ব্যাখ্যায় আলেমগণ বিভিন্ন মত পোষণ 
করেছেন। তম্মধ্যে তিনটি মত বেশী বিখ্যাতঃ 


একঃ এটা উপমা ও উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য ৷ মুসলিম শরীফে আবু হুরায়রা 
হতে এক বর্ণনায় এসেছে “ধারণা করুক যেন সে আমাকে জাগ্রত অবস্থায় দেখতে 
পেল” এর প্রমাণ হিসাবে উল্লেখ্য । 
দুইঃ এটা তার যুগের লোকদের যারা তাকে দেখার আগে তার উপর ঈমান 
এনেছিল তাদের সাথে সংশ্লিষ্ট । 
তিনঃ সে দেখা ক্ব্য়ামতের দিন সম্পন্ন হবে। সুতরাং কেউ তাকে স্বপ্নে দেখলে 
তা তার জন্য বিশেষ বৈশিষ্ট্য হিসাবে বিবেচিত হবে তাদের উপর যারা তাকে স্বপ্নে 
দেখতে পায়নি । আর আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। 


২৫৪ 


সপ্তম পরিচ্ছেদ 
রিসালতের পরিসমাপ্তি ও তার পরে যে আর কোন নবী নেই তার বর্ণনা 


ওয়া সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনায় এবং তিনি যে সর্বশেষ নবী সে আলোচনার প্রান্কালেই 
ইতিপূর্বে করা হয়েছে। মূলতঃ এখানে রিসালতের ধারা পরিসমাপ্তির আলোচনা করার 


দ্বীনের উপর রিসালত ও নবুওয়াতের ধারা সমাপ্তি এ আক্বীদা- বিশ্বাসের প্রভাব 
এবং তাদের উপর এ আক্টীদাকে স্বীকৃতি দানের ফলাফল কি তা বর্ণনা করা। 

' এর ফলাফলের মধ্যে অন্যতম হচ্ছেঃ 

১. এর মাধ্যমে উম্মাতের কাছে শরীয়তের স্থায়ীত্‌ এবং দ্বীনের পূর্ণতা প্রকাশ 


পেয়েছে। আর উম্মাতের জীবনে এর বিরাট প্রভাব সুস্পষ্ট । তাই সে বিষয়টি উল্লেখ 
করে আল্লাহ তা'আলা এ উম্মাতের উপর তাঁর দয়ার প্রকাশ ঘটিয়েছেন । তিনি বলেনঃ 
crissy & ELSES SEBEL ES BEANE } 
“আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাংগ করলাম ও তোমাদের উপর 
আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত 
করলাম” । [সুরা আল-মায়িদাহঃ ৩] 

এ আয়াতটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর কয়েক মাস 
' পূৰ্বে বিদায় হজ্জে অবতীর্ণ হয়েছিল যখন আল্লাহ তার জন্য শরীয়তকে পূর্ণাংগ করে 
_ দিয়েছিলেন। আর তাই ইয়াহুদীগণ এ আয়াতের কারণে মুসলমানদের ঈর্ষা করত । 
বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে এক ইয়াহুদী উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে 
বললঃ ‘তোমাদের কিতাবে একটি আয়াত তোমরা পাঠ করে থাক, যদি তা আমাদের 
ইয়াহুদী সম্প্রদায়ের উপর অবতীর্ণ হতো তবে আমরা সে দিনটিকে ঈদের দিনে 
পরিণত করতাম’ । তিনি বললেনঃ সেটা কোন আয়াত? সে বললঃ 
ৰ 822218 }> । অৰ্থাৎ আজ আমি তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম। 


১ সহীহ বুখারী, (হাদীস নং ৪৫), সহীহ মুসলিম (হাদীস নং ৩০১৭) ৷ 


২৫৫ 


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং রিসালাতের পরিসমাপ্তির বাস্তবতাকে 
একটি ব্যাহ্যিক রূপদানের মাধ্যমে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি তার 
পূর্ববর্তী রিসালাতসমূহকে এমন এক প্রাসাদের সাথে তুলনা করলেন যার দেয়াল 
পরিপূর্ণ ও সুন্দর করে তৈরী করা হলো অথচ সেখানে একটি ইট লাগানো হলো 
না। সুতরাং তাকে নবী হিসাবে প্রেরণ করা হলো সে স্থানে সে ইটটি বসিয়ে দেয়া, 
যার মাধ্যমে প্রাসাদ নির্মাণ সম্পন্ন হয়ে গেল। 


এর মাধ্যমে এ কথা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে, বিশেষভাবে এ দ্বীনের মধ্যে 
আর সার্বিকভাবে রিসালাতের মধ্যে কোন প্রকার বর্ধিতকরণের সুযোগ নেই, 
যেমনিভাবে এ প্রাসাদ নির্মাণে পূর্ণতা লাভের পর সেখানে আর কিছু বর্ধিত করার 
সুযোগ নেই ৷ পূর্ব পরিচ্ছেদে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ট্য 
বর্ণনায় পূর্ণভাবে হাদীসটি বর্ণনা করা হয়েছে, সুতরাং সেখানে দেখে নেয়ার 


অনুরোধ রইল’ ৷ 


২. উম্মাতের মধ্যে এ বিশ্বাসযোগ্যতার সৃষ্টি হবে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক নিয়ে আসা এ দ্বীন ও শরীয়ত অন্য কোন নবী 
পাঠানোর মাধ্যমে রহিত হবার নয় । 


‘আর খাতমে নবুওয়াত তথা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
নবুওয়াতের মাধ্যমে নবুওয়াতের ধারা শেষ হওয়ার অর্থ হলোঃ তার নবুওয়াত ও 
শরীয়তের পর আর কোন নবুওয়াতের শুরু হবে না, কোন শরীয়তের প্রবর্তন হবে 
না। ‘ঈসা আলাইহিস সালামের অবতীর্ণ হওয়া এবং তিনি পূর্ব নবীর গুণে গুণান্বিত 
থাকা এর বিরোধী নয়; কেননা ‘ঈসা আলাইহিস সালাম যখন অবতীর্ণ হবেন তখন 
তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তেরই অনুসারী 
হবেন । তার পূর্ববর্তী শরীয়তের নয়; কেননা তা রহিত হয়ে গেছে। সুতরাং তিনি 
শরীয়তের মৌলিক ও সাধারণ বিধি-বিধান সবকিছুতেই এ শরীয়ত অনুসারে 
ইবাদাত করবেন’ । | 


৩. রাসূল সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের পরে যত নবুওয়াতের দাবীদার 
হবে তাদেরকে কোন প্রকার চিন্তা ও গবেষণা ব্যতীতই মিথ্যাবাদী বলে 
অকাট্যভাবে সাব্যস্ত করতে পারবে। 


* দেখুন পৃষ্টা নংঃ ২৩৪ ৷ 


২৫৬ 


খাতমে নবুওয়াত তথা নবীদের ধারার পরিসমাপ্তি জনিত আক্বীদার উপর 
মানের এটাই প্রত্যক্ষ ফলাফল যে, এর মাধ্যমে মিথ্যাবাদী দাজ্জালদের মধ্য হতে 
রা নবুওয়াতের দাবী করবে তাদের অনুসরণ থেকে উম্মাতের জন্য নিরাপত্তা 
রজত হবে। আর রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের খাতমে নবুওয়াতের 
কীদা-বিশ্বাস বর্ণনার অন্যতম বড় উদ্দেশ্যও ছিল এ মহান বিষয়টির প্রতি 
তকীকরণ । তাই তিনি জানিয়ে দিয়েছেন যে, এ উম্মাতের মধ্য থেকে ত্রিশ জন 
মাতকে এ সমস্ত মিথ্যাবাদী নবুওয়াতের দাবীদারদের অনুসরণ ও সত্যায়ন করা 
থকে সাবধান করার জন্য তার পরে আর কোন নবী আসবে না বলে ঘোষণা 
য়ছেন। যেমনটি ফিতনার বর্ণনায় সাওবান রাদিয়াল্লাহু আনহুর মারফু’ হাদীসে 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যাতে এসেছেঃ 


LE Ul) as 5 Ef OHAMS 0M FANE CC CUE mil 9...) 
(Et BY ul 
“অবশ্যই আমার উম্মাতের মধ্যে ত্রিশজন মিথ্যাবাদী হবে তাদের প্রত্যেকে 
মনে করবে সে নবী । অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই” । 


"8. এ উম্মাতের আমীর ও আলেমদের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাওয়া; যেহেতু উম্মাতের 
ও দুনিয়াবী তথা সার্বিক শাসন ক্ষমতা তাদের হাতেই অর্পিত হয়েছে। যা বনী 
ইসরাইলদের বিপরীত; কারণ তাদেরকে কেবল নবীগণই শাসন করত । 


আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


3 Y ajo 3 Me 35 Sa LS sls) FELIS fll ow) 

JG dN dns VB) UB TU al LS 1G CST sll USE y fly 
atl bs eG dl OU gir 23k) 
* হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করেছেন, সুনান তিরমিযী (৪/8৯৯, হাদীস নং ২২১৯), এবং 


থেকে বর্ণনা করেছেন, সুনান আবু দাউদ (৪/৩২৯, হাদীস নং ৪৩৩৩-৪৩৩৪) । 


২৫৭ 


“বনী ইসরাইলদেরকে নবীগণ শাসন করত, যখনই কোন নবী চলে যেতেন 
তখনই অন্য নবী তার স্থলাভিষিক্ত হৃতেন। আর আমার পরে কোন নবী নেই, তবে 
খলীফা হবে যাদের সংখ্যা হবে অনেক” সাহাবাগণ বললেনঃ আপনি আমাদেরকে 
এ ব্যাপারে কি নির্দেশ দেন? তিনি বললেনঃ “তোমরা ক্রমান্বয়ে একের পর এক 
খলীফার বাইয়াতের দাবী পূরণ করবে এবং তাদের হক্্‌ আদায় করবে; কেননা 
আল্লাহ তাদেরকে যাদের উপর দায়িত্বশীল করেছেন তাদের সম্পর্কে জিজ্ঞাসা 


করবেন” ৷ সুতরাং মানুষের শাসন ও নেতৃত্বের ক্ষেত্রে এ উম্মাতের খলীফাদের 
স্থান হলো বনী ইসরাঈলদের নবীদের স্থান । 


অন্য হাদীসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেনঃ 


23 Wb 34g cp bw Ys | aH) old Cay BO! 
( oo a) :) 


“অবশ্যই আল্লাহ এ উম্মাতের জন্য প্রত্যেক শত বৎসরের শুরুতে এমন 
কাউকে পাঠাবেন যিনি উম্মাতের জন্য তাদের দ্বীনকে সংস্কার করবেন” । 


আর উম্মাতের বাস্তবতাও এর প্রমাণ বহন করছে, ফলে খলীফা, আমীর তথা 
ক্ষমতাসীন শাসক এবং আলেমদের মধ্যে যারা মানুষদেরকে শরীয়ত অনুসারে 
পরিচালনা করেছে তাদের মাধ্যমে দ্বীনের যাবতীয় কর্মকান্ড সংরক্ষিত রয়েছে। 
আল্লাহ তা'আলা এ উম্মাত্তের জন্য যুগে যুগে সংস্কারক ইমামদের মাধ্যমে দ্বীনের 
যে নিশানাসমূহ নিশ্চিহ্ন হয়ে গেছে তা নবায়ন করেন, যারা আল্লাহর কিতাব তথা 
কুরআন থেকে অতিরঞ্জনকারীদের পরিবর্তন-পরিবর্ধন, বাতিলপস্থীদের মনগড়া 
মতবাদ এবং মুর্খদের অপব্যাখ্যা থেকে তাকে হিফাযত করেন। সুতরাং নবী 
প্রেরণের যুগ ও রিসালতের সুদীর্ঘ কাল ধরে তাদের দ্বারা আল্লাহর দ্বীন সম্পূর্ণ 
স্বচ্ছতার উপর প্রতিষ্ঠিত । এটা এ উম্মাতের উপর আল্লাহর সাধারণ অনুগ্রহ, আর 
যাদেরকে এ কাজের জন্য চয়ন করেছেন তাদের উপর বিশেষ অনুগ্রহ । 


* সহীহ বুখারী (হাদীস নং ৩৪৫৫), সহীহ মুসলিম (হাদীস নং ১৮৪২), শব্দ চয়ন মুসলিমের ৷ 
২ হাদীসটি আবু দাউদ বৰ্ণনা করেছেন, (৪/৩১৩, হাদীস নং ৪২৯১), অনুরূপভাবে হাকিম তার 


মুস্তাদরাকে (8/৫২২) বর্ণনা করেছেন এবং বিশুদ্ধ বলে মন্তব্য করেছেন আর ইমাম যাহাবী তা 
সমৰ্থন করেছেন । 


২৫৮ 


যাই হোক, য়াতের 
খাতমে 
নবুও আক্বীদা ও দ্বীনের মধ্যে তার 
প্রভাব এ 


২৫৯ 


অষ্টম পরিচ্ছেদ 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসরা তথা রাত্রিভ্রমনের 
বাস্তবতা ও তার প্রমাণাদি 


‘ইসরা”র আভিধানিক ও শরয়ী’ অর্থ ৪ 

আভিধানিক অর্থে ‘ইসরা’ঃ 

শব্দটি আরবী ৫, শব্দ থেকে গৃহীত । যার অর্থ ৪ রাতের ভ্রমণ বা রাতের 

অধিক অংশের ভ্রমণ । কেউ কেউ বলেন ঃ সম্পূর্ণ রাত্রির ভ্রমণ । 

বলা হয়ে থাকে ৪ ৩-2, ও ৩2,4! অর্থাৎ ৪ আমি রাতে ভ্রমণ করেছি । 

হাস্সান বিন সাবিত (রাদিয়াল্লাহু আনহু) এর কবিতায় এসেছে ৪ 
E25 LS os Ul Sl 

অর্থাৎ ৪ রাতে সে তোমার কাছে ভ্রমণ করেছে, অথচ সে রাতে আসতো না। 


শরীয়তের পরিভাষায় আল-ইসরা শব্দ দ্বারা উদ্দেশ্য হয় ৪ 


রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামকে মক্কার মাসজিদুল হারাম থেকে 
'ষ্ঈরলিয়া’ তথা ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিতে ভ্রমণ করানো, আবার 
রাত্রির মধ্যেই সেখান থেকে তার ফিরে আসা । 


‘ইসরা'’র বাস্তবতা ও তার প্রমাণাদি ৪ 


“ইসরা’ এক মহা নিদর্শন যার দ্বারা আল্লাহ তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামকে হিজরতের পূর্বে শক্তি যুগিয়েছেন। তাকে নিয়ে মাসজিদুল হারাম থেকে 
মাসজিদুল আকসা পর্যন্ত বুরাকের উপর আরোহণ করে জিবরীলের সাহচর্ষে 
রাত্রিতে ভ্রমণ করানো হয়েছিল, শেষ পর্যন্ত তিনি বায়তুল মুকাদ্দাস পৌছলেন, 
তারপর তিনি বুরাককে মসজিদের দরজার একটি আণ্টার সাথে বাধার পর 
মসজিদে প্রবেশ করলেন এবং নবীদের নিয়ে ইমাম হয়ে নামায পড়লেন। তারপর 
জিবরীল তার কাছে এক পেয়ালা মদ এবং এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, তিনি 


২৬০ 


দুধকে মদের উপর প্রাধান্য দিলেন এবং দুধ পছন্দ করলেন। জিবরীল বললেন ৪ 
আপনাকে ফিতরাত তথা স্বভাবগত বৈশিষ্ট্য সম্পন্ন দ্বীনের প্রতি পথ প্রদর্শন করা 
হয়েছে। 
কুরআন ও সুন্নাহ ‘ইসরা’র উপর প্রমাণ বহন করছে ৪ 
মহান আল্লাহ বলেন 8 
HEIs HN Gt II NR CAG HGS 3s 
(\::1 ১১) $ LARAR SY LNAI 
“কতইনা পবিত্র, মহিমাময় তিনি যিনি তাঁর বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন, 
মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত যার চতুম্পার্শ আমরা বরকতময় 


সৰ্বন্নষ্টা”। সূরা আল-ইসরা ৪ ১] 


রাসূলের সুন্নাহ থেকে এর দলীল ৪ আনাস ইবনে মালিক বর্ণিত হাদীস যা ইমাম 
মুসলিম তার সহীহ গ্রন্থে সাবিত আল-বুনানীর মাধ্যমে নবী করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়৷ সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বললেন ৪ 


eo Ey fAdl 0333 Jud BP hgh anf LS pagy BIL sl) 
HULL ahs 3 UU pA Cn Cl Gr 5 BIB Bb Gr Ls 
Ce FOS ) 45 Cabal ddl Cle3 E UE sinha Ly sl 
JUD od DIRE OO pr sUly 3 cm Ub Dd ale hs ET 
Ghd © 1:8 hye 
“আমার কাছে বুরাক নিয়ে আসা হলো” (আর তা ছিল একটি সাদা লম্বা জস্ত, 
খুরা রাখে) বললেন ৪ “তারপর আমি তাতে সওয়ার হয়ে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত 
পৌছলাম”, বললেন ৪ “তারপর আমি নবীগণ যে আ্টাতে বাঁধতেন তাতে তাকে 
বাধলাম”। বললেন ঃ “তারপর আমি মসজিদে প্রবেশ করে দু’রাকাত নামায 


পড়লাম । তারপর বের হলাম । ইতিমধ্যে জিবরীল আমার কাছে এক পেয়ালা মদ 
ও এক পেয়ালা দুধ নিয়ে এলে আমি দুধ পছন্দ করলাম । তাতে জিবরীল বললেনঃ 


২৬১ 


EE ENE EEE nde atnttntutatatunstatntntet ed 


আপনি স্বভাবজাত দ্বীন পছন্দ করেছেন”” ৷ 


তারপর তিনি হাদীসের বাকী অংশ এবং আকাশের দিকে আরোহণ করার কথা 
উল্লেখ করলেন । 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ‘ইসরা’ সংঘটিত হওয়ার 
উপর অনেক হাদীস এসেছে, তার মধ্যে কিছু বর্ণিত হয়েছে বুখারী ও মুসলিমে, 
আবার কিছু বর্ণিত হয়েছে সুনান ও অন্যান্য হাদীস গ্ৰন্থসমূহে । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম থেকে এক দল সাহাবা তা বর্ণনা করেছেন, যাদের সংখ্যা 
ত্রিশের মত, তারপর তাদের থেকে হাদীসের বর্ণনাকারী ও দ্বীনের ইমামদের এমন 
বেশী সংখ্যক লোক তা বর্ণনা করেছেন যাদের পরিসংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ 
দিতে পারবেনা । 


রাসূলুল্লাহ সাল্মান্পাহু আলাইহি ওয়া সাল্লামের ‘ইসরা’ বিশুদ্ধ হওয়া এবং তা যে 
সত্য তার উপর মুসলমানদের পূর্বাপর যাবতীয় আলেমগণ একমত হয়েছেন এবং 
তাদের ইজ্মা অনুষ্ঠিত হয়েছে। কাজী ‘ইয়াদ তার গ্রন্থ ‘শিফা’ এবং সাফারীনী তার 
‘লাওয়ামি‘য়ুল আনওয়ার’ গ্রন্থে এর উপর ইজ্মা হয়েছে বলে বর্ণনা করেছেন। 


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ‘ইসরা’ শরীর ও আত্মা উভয়ের 
মাধ্যমেই হয়েছিল, জাগ্রত অবস্থায় হয়েছিল, ঘুমন্ত অবস্থায় নয়। কুরআন ও সুন্নাহ 
থেকে তা-ই প্রমাণিত হচ্ছে। সমস্ত সাহাবাগণ, আহলে সুন্নাত ওয়াল জামা আতের 
ইমামগণ এবং সঠিক বিশ্লেষক আলেমগণ এ মতই পোষণ করেছেন। 


ইবনে আবিল ‘ইয্য আল হানাফী বলেন ৪ ‘ইসরা'র ব্যাপারে ভাষ্য হলো ৪ 
সঠিক মতে তাকে স্বশরীরে জাগত অবস্থায় মাসজিদুল হারাম থেকে মাসজিদুল 
আকসা পৰ্যন্ত ‘ইসরা’ বা রাত্রি কালীন ভ্রমণ করানো হয়েছিল’ । 


আর সাহাবা ও তাদের পরবর্তী সমস্ত আলেমগণ সবাই যে এ মত পোষণ 
করতেন সে কথার স্বীকৃতি প্রদান করে কাজী ইয়াদ বলেন ঃ ‘সালফে সালেহীনের 
অধিকাংশ এবং মুসলমানগণ এ মত পোষণ করেছেন যে, এ ‘ইসরা’ ছিল স্বশরীরে 
এবং জাগ্রত অবস্থায় । আর এটাই বাস্তব সত্য । ইবনে আব্বাস, জাবির, আনাস, 
হুজাইফা, উমর, আবু হুরায়রা, মালিক ইবনে সা‘সা‘, আবু হাব্বাহ আল-বাদরী, 
ইবনে মাসউদ, দাহ্‌হাক, সা‘ঈদ ইবনে যুবাইর, ক্বাতাদা, ইবনুল মুসাইয়্যেব, ইবনে 


i 
2 
Ee 


* সহীহ মুসলিম, (হাদীস নং ১৬২) । 


২৬২ 


জুরাইজ এরা সবাই এ মত পোষণ করেছেন। এটা ‘আয়েশা রাদিয়াল্লাহু আনহার 
কথা দ্বারাও প্রমাণিত হয়। ত্বাবারী, ইবনে হাম্বাল সহ বিরাট সংখ্যক একদল 
' মুসলমান এ মত পোষণ করেছেন। আর পরবর্তী অধিকাংশ ফকীহ, মুহাদ্দিস, 
_ মুতাকান্তিম তথা কালামশান্ত্রবিদ, মুফাসসিরের মতও তাই’ 


_ যারা মনে করে ‘ইসরা’ দু'বার হয়েছিল তাদের মত খণ্ডন করে একজন 
' অদ্বিতীয় বিশ্লেষক বলেন ঃ ‘কুরআন ও হাদীসের ইমামগণের মত অনুসারে সঠিক 
' মত হলো, ‘ইসরা’ শুধুমাত্র একবার ঘটেছিল, যা হয়েছিল নবী হিসাবে প্রেরণের 
' পরে মক্কায় অবস্থান কালে । এঁ সমস্ত লোকদের ব্যাপারে আশ্চার্য না হয়ে পারা যায় 
না যারা মনে করে যে, ‘ইসরা’ কয়েকবার হয়েছিল; কেননা কিভাবে তারা ধারণা 
' করতে পারে যে, প্রত্যেক বার তার উপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করা হতো । 
' তারপর প্রত্যেক বার তিনি মুসা ও তাঁর প্রভুর মাঝে বারবার আসা যাওয়া করতেন, 
' আর পাঁচ ওয়াক্ত করার পর আল্লাহ বলতেন ৪ “আমি আমার ফরজ সুনির্দিষ্ট করে 
দিয়েছি এবং আমার বান্দাদের বোঝা লাঘব করে দিয়েছি” । তারপর আল্লাহ 
দ্বিতীয়বার সেটাকে পঞ্চাশ ওয়াক্তে রূপান্তরিত করতেন, তারপর দশ দশ করে ছাড় 
দিতেন । এটা কিভাবে হতে পারে?’ । 


মি‘রাজ ও তার বাস্তবতাঃ 


কুরআন ও হাদীসের ভাষ্যে ও আলেমদের আলোচনায় মি‘রাজের কথা ‘ইসরা'র 
' সাথে সংশিষ্ট । আর এজন্যই মি‘রাজ সম্পর্কে এখানে আলোচনা করা প্রয়োজন 
যাতে করে এ বিষয় থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করা সহজ হয় । 


মি‘রাজঃ আরবী শব্দ : 1+, | থেকে J এর সমপরিমাণ বর্ণে গঠিত শব্দ । 


অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে উপরে উঠা যায়, আরোহণ করা যায় । এটা দ্রুত চলন্ত 
সিঁড়ির মত তবে আমরা এর আকৃতি প্রকৃতি সম্পর্কে জানি না। 


শরীয়তের পরিভাষায় মি‘রাজ বললে যা বুঝায় তা’'হলোঃ নবী করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম জিবরীলের সাহচর্যে বাইতুল মুকাদ্দাস হতে দুনিয়ার আকাশে 
আরোহণ করা, তারপর সেখান থেকে সমস্ত আসমান পেরিয়ে সপ্তম আকাশে পৌঁছা 
এবং নবীদের মর্যাদা ও স্থান অনুসারে আসমানের বিভিন্ন স্থানে তাদের সাথে 
সাক্ষাৎ ও তাদের সাথে সালাম বিনিময় এবং তাদের মাধ্যমে তাকে সাদর সম্ভাষণ 
জ্ঞাপন, তারপর ‘সিদরাতুল মুনতাহা’ পর্যন্ত আরোহণ করা এবং সেখানে 


২৬৩ 


জিবরীলকে আল্লাহ যে আসল রূপে সৃষ্টি করেছেন সে রূপে দেখা, তারপর আল্লাহর 
পক্ষ থেকে তার উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করে দেয়া এবং আল্লাহর সাথে এ 
ব্যাপারে কথোপকথন, তারপর আবার যমীনে প্রত্যাবর্তন করা। সঠিক মতে 
‘ইসরা’র রাত্রিতেই মি‘রাজ সংঘটিত হয়েছিল । 


কুরআন ও সুননায় মি‘রাজের অনেক দলীল-প্রমাণাদি রয়েছেঃ 


মি‘রাজের রাত্রিতে নবী করীম সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের যে সমস্ত মহা 
নিদৰ্শনসমূহ সংঘটিত হয়েছিল তার কিছু বর্ণনা পবিত্র কুরআনে এসেছেঃ যেমন 
আল্লাহ তা'আলা বলেন ৪ 


LAA OR LIRA 29% ( ls 4 ‘(42 বলে 
MME Sew JETS Som ALS w SYA 


{OHRNVASAIITIES s+ GELILIPN rR ELSIE 


(\A-\Yidl) 


“সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে? নিশ্চয়ই সে 
তাকে আরেকবার দেখেছিল, প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট, যার নিকট ‘জান্নাতুল 
মাওয়া’ অবস্থিত, যখন গাছটি, যা দ্বারা আচ্ছাদিত হবার তা দ্বারা ছিল আচ্ছাদিত, 
তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যসুতও হয়নি, অবশ্যই সে তার প্রতিপালকের 
মহান নিদৰ্শনাবলী দেখেছিল” । [সূরা আন-নাজম 8 ১২-১৮] 


আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তা'আলা তাঁর মহান নিদর্শনাবলী উল্লেখ 
করেছেন যেগুলো দ্বারা তিনি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে 
মি‘রাজের রাত্রিতে সম্মানিত করেছিলেন। তম্মধ্যে রয়েছে ‘সিদরাতুল মুস্তাহা' তথা 
আল্লাহর নির্দেশে যা দ্বারা আচ্ছাদিত হবার তা দ্বারা আচ্ছাদিত অবস্থায় সিদরাতুল 
মুন্তাহা দেখা, ইবনে আব্বাস ও মাসরূক বলেন ঃ 'স্বর্ণের পতঙ্গ দল দ্বারা 
আচ্ছাদিত ছিল’ । 

রাসূলের সুন্নায় একাধিক হাদীসে মি‘রাজের বিস্তারিত বিবরণ এসেছে, তম্মধ্যে 
পূর্বে ‘ইসরা’র ঘটনায় বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদীস উল্লেখযোগ্য, যার 
মধ্য থেকে ‘ইসরা'র সাথে সংশ্লিষ্ট অংশ পূর্বেই উল্লেখ করা হয়েছে, তারপর নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন $ 


২৬৪ 


২ 


EA he dU Tost 2: or ৬ sam! dcr PS) 
30 UU cad ad) ca SUN Pall ea 2 Ao JE les 
s591 iS ol pam dl es, £36) Ey 2) 4 PL 6 
ay 13) ALAN ON 5), 131) SEA Bis BY AS EIU SY 
Bl GE 2 dof Ud Dp id bb dil Al or eid LL UE SUN 
US se PI 3b dd x30 Le OF te OF alain 
se i) PP Lb UB op SAS Den SDM 
SJ xl OB Ais SUG Sy BY x1 dB lo upd IB Pala 
33 dl Carp UE kyr Fl Soh BIE dS Ok 
CIB mp dl Car 3 nd GF bord A se dir biG 
JG hy BY ex y8 IS Ogi Y AIMS Ld fh 
Dl ade 03 049 dy BU Bo 8 Er)l dI l IUE disicdl 
AD is Do SUS ex HS ope 3 ALAS LIB SE 
(... Do 0 pt 
তাকে বলা হলো ৪ আপনি কে? তিনি উত্তর দিলেন ৪ জিবরীল । বলা হলো ৪ 
আপনার সাথে কে? তিনি বললেন £ মুহাম্মাদ । তাকে বলা হলো ৪ তাকে কি ডেকে 
পাঠানো হয়েছে? তিনি উত্তর করলেন ৪ অবশ্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। 
তারপর আমাদের জন্য খোলা হলো, আমি আদমকে দেখলাম । তিনি আমাকে 
সাদর সম্ভাষণ জানালেন এবং আমার জন্য কল্যাণের দো'আ করলেন। (তারপর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অন্যান্য আসমানে ভ্রমণ ও সেখানে 
নবীদের সাথে তার সাক্ষাতের বিবরণ দিয়ে শেষ পর্যন্ত বললেন ৪) তারপর 


আমাকে নিয়ে ‘সিদরাতুল মুস্তাহা'র কাছে নিয়ে যাওয়া হলো, আমি আশ্চর্য হয়ে 
দেখলাম এর পাতাগুলো হাতির কানের মত আর এর ফলগুলো বড় কলসীর মতো, 


২৬৫ 


তিনি বললেন ঃ তারপর যখন আল্লাহর নির্দেশে যা ঢেকে রাখার তা তাকে ঢেকে 
ফেলল তখন তা এমন ভাবে পরিবর্তিত হয়ে গেল যে, আল্লাহর সৃষ্টিজগতের কেউ 
তার সৌন্দর্য বর্ণনা করতে সামর্থ হবে না, তারপর আল্লাহ আমার কাছে যা ওহী 
করার ছিল তা ওহী করে পাঠালেন, দিন ও রাত্রিতে আমার উপর পঞ্চাশ ওয়াক্ত 
সালাত ফরয করলেন । তারপর আমি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে 
অবতরণ করলে তিনি বললেন ৪ আপনার প্রভু আপনার উম্মাতের উপর কি ফরয 
করেছেন? আমি বললাম ৪ পঞ্চাশ ওয়াক্ত সালাত । তিনি বললেন £৪ আপনি আপনার 
প্রভুর কাছে ফিরে যান এবং কমাতে বলুন; কেননা আপনার উম্মাত তা করতে 
সামর্থ হবে না, কারণ আমি বনী ইসরাঈলকে পরীক্ষা-নিরীক্ষা করেছি। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ তারপর আমি আমার প্রভুর কাছে ফিরে 
গিয়ে বললাম ঃ হে প্রভু! আমার উম্মাতের উপর হালকা করে দিন। তিনি আমার 
থেকে পাঁচ ওয়াক্ত কমালেন। আমি মূসার কাছে ফিরে গিয়ে বললাম ৪ঃ আমার 
থেকে পাঁচ ওয়াক্ত কমানো হয়েছে। তিনি বললেন £ঃ আপনার উম্মাত তাও করতে 
সামর্থ হবে না, আপনি আপনার প্রভুর কাছে ফিরে গিয়ে লাঘব করার দরখাস্ত 
করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন £ এভাবে আমি মূসা 
আলাইহিস সালাম এবং আমার মহান সম্মানিত প্রভুর দরবারে যাওয়া আসা করতে 
থাকলাম । শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঃ হে মুহাম্মাদ! এগুলো দিন-রাতে পাঁচ ওয়াক্ত 


সালাত, প্রত্যেক সালাত দশগুণ বর্ধিত হয়ে পঞ্চাশ সালাত বিবেচিত হবে...” । 
হাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। মি‘রাজের ঘটনা বুখারী, মুসলিম ও 
অন্যান্য হাদীসের গ্রন্থে মালেক ইবনে সা‘সা‘আহ, আবু যর এবং ইবনে আব্বাস 
থেকে বর্ণিত হাদীসে কাছাকাছি শব্দে বর্ণিত হয়েছে। 
সতকীকরণ ৪ 


ইসরা ও মি'রাজ আল্লাহ কর্তৃক তাঁর নবীকে প্রদত্ত মহান নিদর্শনাবলীর 
অন্যতম । প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব এতদুভয়ের বিশুদ্ধতায় বিশ্বাস করা, 
এ সুমহান মর্যাদা আল্লাহ সমস্ত নবী-রাসূলের মধ্য হতে কেবলমাত্র আমাদের 
নবীকে প্রদান করেছেন। ইসরা ও মিরাজকে স্মরণ করে তা আনুষ্ঠানিকভাবে পালন 
করা কোন মুসলিমের জন্যই বৈধ নয়। অনুরূপভাবে এতদুভয়ের জন্য নির্দিষ্ট কোন 


* সহীহ মুসলিম (হাদীস নং ১৬২)। 


সঙ 


নামাযও বৈধ নয়, যেমনটি কোন কোন সাধারণ মুসলমান করে থাকে। বরং 
এগুলো গৰ্হিত বেদ‘আত যা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রবর্তন 
করেননি, সালফে সালেহীনের কেউই তা করেননি । অনুসরণযোগ্য আলেমদের মধ্য 
_ থেকেও কেউ তা করতে বলেননি । 

রজব মাসের সাতাশ তারিখের রাত্রির নামায ও অন্যান্য কর্মকান্ড সম্পর্কে 
. সুন্নাতের অনুসারী আলেমগণ বলেন যে, ‘এটা আল্লাহর দ্বীনের মধ্যে নতুনভাবে 
_ উদ্ভাবিত বেদ‘আতের অন্তর্গত । ইসলামের ইমামদের এক্যমতে এ কাজ অবৈধ । 
_ মূৰ্খ ও বেদ'আতকারী ব্যতীত আর কেউ এমন কাজের প্রচলন ঘটায় না'। অথচ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


(Gy 58 2 rd bb lis UAT dil 
“যে ব্যক্তি আমাদের এ দ্বীনের মাঝে এমন কিছুর আবির্ভাব ঘটাবে যা এ দ্বীনের 
মধ্যে নয় তা প্রত্যাখ্যাত হবে”” ৷ অর্থাৎ ৪ তা তার উপরই প্রত্যাখ্যাত হবে। 


* সহীহ মুসলিম (হাদীস নং ২৬৯৭) ৷ 


২৬৭ 


নবম পরিচ্ছেদ 
নবী আলাইহিমুস্‌সালামদের জীবিত থাকা সম্পর্কে 


কুরআন ও হাদীস থেকে প্রমাণিত হয় যে, নবীরা মারা গেছেন। অবশ্য যাদের 
জীবিত থাকা সম্পর্কে সুস্পষ্ট দলীল এসেছে তারা ব্যতীত, যেমন *ঈসা আলাইহিস 
সালাম; কেননা তিনি এখনো মারা যাননি বরং তাকে জীবিত অবস্থায় আল্লাহ্‌ 
তা'আলার কাছে উঠিয়ে নেয়া হয়েছে যার বর্ণনা অচিরেই আসবে। 


নবীদের মৃত্যু হওয়ার প্রমাণাদির মধ্যে অন্যতম হচ্ছে ৪ আল্লাহর বাণী ৪ 
(NYY: 4 ছু SG HE LESSIG Ys 
“ইয়া‘কুবের যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে?” [সূরা 
আল-বাকারাহ ৪ ১৩৩] 
মহান আল্লাহ আরো বলেন $ 
REY FS CIE TAMIL OE Cs LLIN 3 
reise & SIA EREGEYS 
“ইতিপূর্বে তোমাদের নিকট ইউসুফ এসেছিলেন স্পষ্ট নিদর্শনসহ; কিন্তু তোমরা 
তিনি তোমাদের নিকট যা নিয়ে এসেছিল তাতে সর্বদা সন্দেহে ছিলে। পরিশেষে 
যখন তার মৃত্যু হলো তখন তোমরা বলেছিলে, ‘তার পরে আল্লাহ আর কোন রাসূল 
প্রেরণ করবেন না” । [সূরা গাফির ৪ ৩৪] 


আল্লাহ তা'আলা সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলেন ৪ 


2 


Ei & SE AASNIEL FANCIES} 


“তারপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জ্রিনদিগকে তার মৃত্যুর 
বিষয় জানাল কেবল মাটির পোকা, যা তার লাঠি খাচ্ছিল । [সূরা সাবা ৪ ১৪] 


মহান আল্লাহ তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য 
করে বলেন $ 


২৬৮ 


13204 22%) 4 Iu 


in CAG LRT EYES) 
“আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল” । [সূরা আয-যুমার ৪ ৩০] 
'_ কোন কোন মুফাস্‌সির বলেন ৪ এ আয়াত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
- সাল্লামের মৃত্যুর খবর দিল, সাথে সাথে তাদের মৃত্যুর ঘোষণাও দেয়া হলো। 
সুতরাং এ আয়াত সাহাবাদের জানিয়ে দিল যে, মুহাম্মাদ সাল্লান্পাহু আলাইহি ওয়া 
সাল্লাম মারা যাবেন। 


__ অনুরূপভাবে আল্লাহ তা'আলা প্রত্যেক সৃষ্ট প্রাণীর মৃত্যুবরণ করতে হবে এ 
ঘোষণা দিয়ে বলেন $ 


Go IAL COIS 
“প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গহণ করবে” । [সূরা আলে-ইমরান ৪ ১৮৫, আল- 
আম্বিয়া ৪৩৫,আল-‘আন্কাবুত $৫৭] 


এ আয়াতসমূহ নবীদের মৃত্যু প্রমাণ করে। আরে৷ প্রমাণ করে যে, তাদের মৃত্য 
অন্যান্য মানুষের মতই । তবে ‘ঈসা আলাইহিস সালাম এর ব্যতিক্রম। মহান 
আল্লাহ তার সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে, তিনি তাকে তাঁর কাছে উঠিয়ে 
নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ৪ 


& HE Gos Bes IST RTL 2 MI 3) ys 
(00:0lAs JH 
“স্মরণ করুন, যখন আল্লাহ বললেন, ‘হে ‘ঈসা! আমি আপনাকে পরিগ্রহণ 


করব এবং আমার নিকট আপনাকে উঠিয়ে নিব এবং যারা কুফরী করে তাদের মধ্য 
হতে আপনাকে পবিত্র করব” । [সূরা আলে-ইমরান ৪৫৫] 


এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ তাআলা ‘ঈসা আলাইহিস সালামকে 
তার শরীর ও রূহসহ আসমানে উঠিয়ে নিয়েছেন এবং তার মৃত্যু হয়নি । আয়াতে 
বৰ্ণিত আল্লাহর বাণী রর 45592} শব্দে বর্ণিত ‘ওফাত’ সম্পর্কে তাফসীরে এসেছে ৪ 
‘তাকে ওফাত দেয়ার অর্থ ৪ তাকে তাঁর কাছে উঠিয়ে নেয়া’ । ইবনে জারীর ত্বাবারী 


এ মত পোষণ করেছেন। তবে অধিকাংশ মুফাসসিরীনের মতে উল্লেখিত ‘ওফাত’ 
দ্বারা ঘুম বুঝানো হয়েছে। যেমন অন্য আয়াতে আল্লাহ তা'আলা বলেন ৪ 


২৬৯ 


rin & ELLE ACSA SAE TES REESE 
“আল্লাহই আত্মাসমূহকে “ওফাত” প্রদান করেন মৃত্যুর সময় অনুরূপভাবে সেসব 
আত্মাকেও (ওফাত দেন) নিদ্রাবস্থায় যেগুলোর মৃত্যু হয়নি” । [সূরা আয-যুমার £ ৪২| 


সুতরাং এর দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে, ‘ঈসা আলাইহিস সালাম এখনো 
আসমানে জীবিত আছেন, তার মৃত্যু হয়নি। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে, 
কিয়ামতের পূর্বে তার মৃত্যু হবে মহান আল্লাহ বলেন ৪ 
cers LEAST IL TN THIS CGS 
“কিতাবী (ইয়াহুদী-নাসারা)দের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার উপর 
ঈমান আনবেই আর ক্নয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন” ৷ [সূরা 
আন-নিসা ৪ ১৫৯] 


এখানে যে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে ৪ তা হলো ‘ঈসা আলাইহিস সালাম 
এর মৃত্যু, যখন তিনি শেষ জামানায় আসমান থেকে অবতীর্ণ হয়ে ক্রুশ ধ্বংস 
করবেন, শুকর হত্যা করবেন এবং জিযিয়া তথা প্রাণরক্ষা কর রহিত করবেন। বনু 
সহীহ হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে যে, ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় 
অবতীর্ণ হবেন। এ সমস্ত হাদীস সহীহ বুখারী ও মুসলিম সহ অন্যান্য হাদীস গ্রন্থে 
বৰ্ণিত হয়েছে । 


আর যে সমস্ত নবীদের সম্পর্কে বলা হয় যে, তাদের মৃত্যু হয়নি তম্মধ্যে রয়েছেঃ 
ইন্ীস আলাইহিস সালাম । অনেক আলেম উল্লেখ করেছেন যে তার মৃত্যু হয়নি, 
বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন যেমনিভাবে ‘ঈসা আলাইহিস সালাম কে 
উঠিয়ে নিয়েছেন তারা তাদের মতের সমর্থনে দলীল হিসাবে পেশ করেন আল্লাহর 
বাণী ৪ 

(oY-o1:Ep) থু NGS CSS #১০০৬ STB ASIOSS lo } 

“আর স্মরণ কর এ কিতাবে ইদরীসের কথা, সে ছিল সত্যনিষ্ঠ নবী, এবং 
আমরা তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়” । [সূরা মারইয়াম ৪ ৫৬-৫৭] 


“ঈসাকে উঠিয়ে নেয়া হয়েছে। সুতরাং তার মৃত্যু হয়নি । ইবনে আব্বাস বলেন ৪ 
তাকে আসমানে উঠিয়ে নেয়ার পর মৃত্যু দেয়া হয়। অন্যরা বলেন £ তাকে চতুর্থ 


R৭০ 


ৰ 
Ee 
ৰ 
ৰ 


আসমানে উঠিয়ে নেয়া হয়েছে। এ ব্যাপারে সঠিক জ্ঞান আল্লাহর কাছেই । এখানে 
একথা বলাই উদ্দেশ্য যে, আলেমগণ ইদ্রীসের মৃত্যু হওয়া না হওয়া সম্পর্কে দ্বিমত 
পোষণ করেছেন। তবে একথা অকাট্যভাবে সুনির্দিষ্ট যে, তিনি যদি মারা না ও 
গিয়ে থাকেন তবুও মারা যাবেনই; আল্লাহ তা'আলার ব্যাপক ঘোষণার কারণে, 
তিনি বলেনঃ 54 ধওরঃ 0; &% }; ‘পত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ 
_ ঈসা ও ইদ্রীস আলাইহিমাস সালাম ব্যতীত অন্যান্য রাসূলদের সম্পর্কে 
উম্মাতের খহণযোগ্য কোন আলেমই তাদের জীবিত থাকার কথা বলেননি। এ 


ব্যাপারে পূর্ব বর্ণিত দলীল-প্রমাণাদির কারণে এবং বাস্তবিকই তাদের মৃত্যু চাক্ষুষ 
দেখতে পাওয়ার কারণে । 


তবে এ বিষয়ে এমন কিছু দলীল আছে যে গুলো বুঝতে অনেকের কাছে খটকা 
লেগেছে যেমন ঃ বুখারী ও মুসলিম কর্তৃক আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত 
মি'রাজের হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এসেছে যে, 
তিনি কোন কোন রাসূলকে আসমানে দেখতে পেয়েছেন এবং তাদের সাথে 


কথাবার্তা বলেছেন। সেখানে এসেছে ৪ 

US dhs dE TAT op UB hr isl silt BESO) 
I3Y 0 dd adl Cas SIUC ad) Cas By 5 dot IU Flas cpg 
fur il IU sled dB EF Ef dg dr UU 
ed iat JE Clas 29 Ud dh JE sl of Ue il dl S 
orl Sf BE ah Ul 136.0 Ad 4d) Ca SIU ade iS) 
(8 J 19823 4 br 2 gals BL Dlho LSS on SFY ES 


“তারপর আমাকে নিয়ে আকাশে আরোহণ করা হলো, জিবরীল খুলতে বললে 
তাকে বলা হলো £ঃ আপনি কে? তিনি উত্তর দিলেন ৪ জিবরীল, বলা হলো ৪ 
আপনার সাথে কে? তিনি বললেন ৪ মুহাম্মাদ, বলা হলো ৪ তাকে কি ডেকে 
পাঠানো হয়েছে? তিনি উত্তর করলেন £ অবশ্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। 
তারপর আমাদের জন্য খোলা হলো, তৎক্ষনাৎ আমি আদমের সামনে উপস্থিত 
হলাম, তিনি আমাকে সাদর সম্ভাষণ জানালেন এবং আমার জন্য কল্যাণের দো‘আ 


২৭৯ 


করলেন। তারপর আমাদের নিয়ে দ্বিতীয় আসমানের দিকে আরোহণ করা হলো, 
জিবরীল খুলতে বললে তাকে বলা হলো ৪ আপনি কে? তিনি উত্তর দিলেন ৪ 
জিবরীল, বলা হলো ৪ আপনার সাথে কে? তিনি বললেন ৪ মুহাম্মাদ, বলা হলো ৪ 
তাকে কি ডেকে পাঠানো হয়েছে? বললেন ৪ অবশ্যই তাকে ডেকে পাঠানো 
হয়েছে। তারপর আমাদের জন্য খোলা হলো, তৎক্ষনাৎ আমি দু’ খালার সন্তান 
ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া ইবনে যাকারিয়া -তাদের উপর রইল 
আল্লাহর পক্ষ থেকে যাবতীয় সালাত - তাদের সামনে নীত হলাম । তারা দু'জন 
আমাকে স্বাগতম জানালেন এবং আমার জন্য কল্যাণের দো'আ করলেন” । 
তারপর হাদীসে বাকী অংশে এসেছে, যাতে বর্ণিত হয়েছে, তিনি ইউসুফ কে তৃতীয় 
আসমানে দেখতে পেয়েছেন। আশ্চার্য যে, সোন্দর্য্যের অর্ধেকই তাকে দেয়া 
হয়েছে। চতুর্থ আসমানে দেখলেন ইদ্রীসকে, পঞ্চম আসমানে দেখলেন হারূনকে, 
মুসাকে দেখলেন ষষ্ঠ আসমানে আর সপ্তম আসমানে ইব্রাহীমকে দেখলেন 
বাইতুল মা’মুরের সাথে পিঠ ঠেকিয়ে আছেন। তারা প্রত্যেকেই তাকে শুভেচ্ছা 
জানালেন এবং তার জন্য কল্যাণের দো‘আ করলেন। 


অনুরূপভাবে বুখারী ও মুসলিম কর্তৃক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার 
হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ 
c4lyy deps de) 2 SF Yih BST Ie) 4 Er dd cl) 
CAP Ls PLY BAS IGM Epp bpp hey 
“যে রাত্রিতে ‘ইসরা’ হয়েছিল সে রাত্রিতে আমি মুসাকে দেখলাম লম্বা, তামাটে 


একজন লোক, মনে হল যেন “শানুয়া’ সম্পদায়ের লোকদের মত । আর 'ঈসাকে 
দেখলাম মাঝারী গড়নের মানুষ, মাঝারী সৃষ্টি লাল ও সাদার সংমিশ্রনে, মাথার চুল 


অকোকড়ানো ...”)*। 


কোন কোন লোক এ হাদীসসমূহ ও এ জাতীয় অন্যান্য প্রমাণাদি থেকে এ কথা 
বুঝেছেন যে, নবীদের মৃত্যু হয়নি, তারা এগুলো দ্বারা নবীদের জীবন অবশিষ্ট 
রয়েছে বলে তাদের বিশ্বাসের নেপথ্যে দলীল হিসাবে পেশ করেন। অথচ বাস্তব 


* সহীহ বুখারী (হাদীস নং ৩৫৭০), সহীহ মুসলিম (হাদীস নং ১৬২)। 
২ সহীহ বুখারী (হাদীস নং (৩২৩৯), সহীহ মুসলিম (হাদীস নং ১৬৫)। 


২৭২ 


সত্য হলো যে, ঈসা আলাইহিস সালাম এবং ইদ্রীস আলাইহিস সালাম যার 
পারে মত পার্থক্য রয়েছে এ দু’জন ব্যতীত অন্যান্য নবীগণ মারা গেছেন। এ 
দু'জন ব্যতীত অন্যন্য সবার ব্যাপারে কুরআন ও হাদীসে অকাট্যভাবে তাদের মৃত্যু 
সাব্যস্ত হয়েছে। এতে সন্দেহের কোন অবকাশ নেই । পূর্বেই এ ব্যাপারে দলীল- 
প্রমাণাদি উল্লেখিত হয়েছে। 


তবে রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলদেরকে মিরাজের রাত্রিতে 
“দেখার যে খবর দিয়েছেন এবং এ জাতীয় অন্যান্য যে সমস্ত দলীল-প্রমাণাদি 
এসেছে সেগুলোও সত্য । এগুলোর মধ্যে কোন বিরোধ বা দ্বন্দ নেই; কেননা রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দেখেছেন তা ছিল রাসূলদের আত্মা যা তাদের 
শরীরের আকৃতিতে রূপান্তরিত করে দেখানো হয়েছিল মুলত ৪ যাদের উঠিয়ে 
“নেয়ার ব্যাপারে সরাসরি কুরআন বা সহীহ হাদীস থেকে দলীল-প্রমাণাদি এসেছে 
। তারা ব্যতীত অন্যন্যদের শরীর যমীনেই রয়েছে। সুন্নাতের অনুসারী গভীর জ্ঞানের 

' অধিকারী ইমামগণ এ মতই পোষণ করেন। 


একজন সুবিজ্ঞ জ্ঞানী ইমাম এ মাস্আলার বিশ্লেষণ করে বলেন £ ‘তিনি যে 
অন্যান্য নবীদের মিরাজের রাত্রিতে আসমানে দেখতে পেলেন, যখন তিনি 
তৃতীয় আসমানে, ইদ্রীসকে চতুর্থ আসমানে, হারূনকে পঞ্চম আসমানে, মূসাকে ষষ্ঠ 
আসমানে এবং ইব্রাহীমকে সপ্তম আসমানে অথবা তার বিপরীতে দেখতে পেলেন, 
এ দেখা মূলত $ তিনি তাদের আত্মাকে তাদের শরীরের রূপে রূপান্তরিত অবস্থায় 
দেখতে পেয়েছেন। কোন কোন লোক বলে থাকে যে, তিনি তাদের কবরে 
দাফনকৃত শরীরই দেখেছেন, এটা কোন মতই নয়। তবে ‘ঈসা তার রূহ ও শরীর 
সহ আসমানে আরোহণ করেছেন অনুরূপভাবে ইদ্রীসের ক্ষেত্রেও একই কথা বলা 
হয়ে থাকে । কিন্তু ইব্রাহীম, মূসা এবং অন্যান্যগণ তারা অবশ্যই যমীনে দাফনকৃত 
অবস্থায় আছে’ ৷ 

অবশ্য এ কথার স্বীকৃতি দেয়া উচিত যে, যেভাবে আল্লাহ তা'আলা তার রাসূলদের 
ইচ্ছানুযায়ী সুখ ভোগ করছে অনুরূপভাবে তিনি তাদের শরীরকেও জমীনের বুকে 
সংরক্ষণ করেছেন। এবং তাদের শরীরকে খাওয়া মাটির জন্য হারাম করে 
দিয়েছেন। যার প্রমাণ পাওয়া যায় আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত 
হাদীসে । তিনি বলেন ঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


২৭৩ 


Ss OF cad Dall op se 15 C danas og SLE fall 2 0) 

TEA By le Glo JP AS 3 dl dy b NPD Cole Lory 
Gis) sal 2991 le 092 de) 58 di OY UB Col dg UU 
“তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুম‘আর দিন, সুতরাং 

তোমরা তাতে আমার উপর বেশী বেশী দরূদ পড়; কেননা তোমাদের দরূদ আমার 


কাছে পেশ করা হয়” । সাহাবাগণ বললেন ৪ হে আল্লাহর রাসূল! যখন আপনার 
শরীর পঁচে যাবে তখন কিভাবে আমাদের সালাত (দরূদ) আপনার কাছে পেশ করা 


হবে? বর্ণনাকারী বলেন ৪ হাদীসে বর্ণিত (০+, শব্দের অর্থ ৪ (০-54) বা পঁচে 
যাবেন। রাসুল সাল্লান্মাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “অবশ্যই মহান আল্লাহ 
নবীদের শরীরকে যমীনের জন্য হারাম করে দিয়েছেন” । 

উক্ত আলোচনার মাধ্যমে এ গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক মত কি এবং একজন 
মুসলিমের জন্য এ ব্যাপারে কি বিশ্বাস করা ওয়াজিব তা স্পষ্ট হয়ে গেল। 

মহান আল্লাহ সবচেয়ে ভাল জানেন। 


* হাদীসটি বর্ণনা করেন যথাক্রমেঃ ইমাম আহমাদ তার মুসনাদ (8/৮), আবুদাউদ তার সুনান 
(১/৪৪৩), দারমী তার সুনান গ্রন্থে (১/৩০৭, হাদীস নং ১৫৮০) । ইমাম নববী বলেনঃ তার 
সনদ বিশুদ্ধ ৷ 


২৭৪ 


দশম পরিচ্ছেদ 
নবীদের মু‘জিযা এবং অলীদের কারামতের মধ্যে পার্থক্য 


মু‘জিযার সংজ্ঞা ৪ 
মু‘জিযা শব্দটি আরবী ;>=এ! থেকে গৃহিত, যার অর্থ ৪ অক্ষমতা । 


আরবী অভিধান ক্বামূস গ্রন্থে এসেছে ৪ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের মু‘জিযা হলো যা দিয়ে তিনি বিপক্ষকে চ্যালেঞ্জ করে অপারগ করে 
দিয়েছেন.। এখানে 5;>=| শব্দের শেষে যে :৮ এসেছে তা আধিক্য বুঝানোর জন্য 
_ ব্যবহার করা হয়েছে। 

' কোন অস্বাভাবিক বিষয় প্রকাশ পাওয়া, যার মোকাবিলায় কিছু করা সম্ভব হয়না । 
॥_ এখানে আমরা ‘কোন অস্বাভাবিক বিষয়’ বলে এঁ সমস্ত বিষয় বের করে দিয়েছি 
' যে গুলো অস্বাভাবিক বিষয় নয়। যেমন নবীদের যে সমস্ত কাজ ও অবস্থা স্বাভাবিক 
' ভাবে সংঘটিত হয়ে থাকে। 

যেগুলো অলীদের হাতে সংঘটিত হয়ে থাকে; কেননা সেগুলো মু‘জিযা নয় বরং 
কারামাত। যা নবীদের অনুসরণ-অনুকরণ করার কারণে তাদের অর্জিত হয় । 
যাদুকর ও গণকরা যে সমস্ত ভেলকি নিয়ে আসে তা পূর্বাহ্নেই এর আওতা বহির্ভূত 
হবে; কারণ এ গুলো সর্বনিকৃষ্ট সৃষ্টজীব থেকে সংঘটিত হয়ে থাকে । 

আর ‘তাদের সত্যতা প্রমাণে যার মোকাবেলায় কিছু করা সম্ভব হয়না’ এ কথা 
দ্বারা আমরা এ সমস্ত অস্বাভাবিক বস্তু বের করে দিয়েছি যা নবুওয়াতের দাবীদার 
মিথ্যাবাদীগণ দাবী করে থাকে। অনুরূপভাবে যাদুকরগণ দেখিয়ে থাকে; কেননা 
সেগুলো তাদের মত অন্যান্য যাদুকরগণ নিয়ে আসতে পারে। কারণ সেগুলো 
মূলত ঃ যাদু ও ভেলকি জাতীয় । 


নবীদের মু‘জিযার কিছু উদাহরণ ৪ 
নবীদের মু‘জিযা অনেক $ 


২৭৫ 


সালেহ আলাইহিস সালাম এর অন্যতম মু‘জিযা হলো ৪ তার জাতি তার কাছে 
সুনির্দিষ্ট এক পাথর থেকে উদ্টরি বের করে দিতে বলল তারপর উটের কি কি গুণ 
থাকতে হবে তাও নির্ধারণ করে দিল। তিনি এজন্য আল্লাহকে ডাকলেন। আল্লাহ 
& পাথরকে নির্দেশ দিলেন যেন তা ফেটে তার থেকে যে রকম তারা চেয়েছে সে 


রকম প্রকান্ড উদ্ত্রী বের করে দেয়” । আল্লাহ তা'আলা এ প্রসংগে বলেন $ 


ENE SE ERE) CE CAME OTS ACSI 
CLESISMAIB LH EUS TSA NSS hi tS TS 

(vrisl5) FE EAN CLT 
‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর । তিনি ব্যতীত তোমাদের 
অন্য কোন ইলাহ্‌ নেই । তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হতে স্পষ্ট 
নিদৰ্শন এসেছে। আল্লাহর এ উদ্ত্রী তোমাদের জন্য এক নিদর্শন। সুতরাং তোমরা 
তাকে আল্লাহর যমীনে চরে খেতে দাও এবং তাকে কোন কষ্ট দিওনা, দিলে মর্মন্তদ 
শাস্তি তোমাদের উপর এসে পড়বে” । [সূরা আল-আ‘রাফ ৪ ৭৩] 


ইব্রাহীম আলাইহিস সালামের মু‘জিযার মধ্যে অন্যতম হচ্ছে £ তার জাতি 
তাকে শান্তি ও ধ্বংস করার জন্য যে আগুন প্রজ্জলিত করেছিল তারপর তাকে 
সেখানে নিক্ষেপ করেছিল আল্লাহ তা'আলা সে আগুনকে তার জন্য ঠান্ডা ও শাপ্তিদায়ক 
করে দিয়েছিলেন। আল্লাহ তা'আলা বলেন 8 


(V.-1A ০) EAB AO GLE bids #৮) 


যদি কিছু করতে চাও! । আমরা বললাম ৪ ‘হে আগুন! তুমি ইব্রাহীমের জন্য শীতল 
ও নিরাপদ হয়ে যাও’ । তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করেছিল। কিন্তু আমরা 
তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম” । [সূরা আল-আম্বিয়া ৪ ৬৮-৭০] 


১ তাফ্সীরে ইবনে কাসীর (৩/৪৩৬) । 


২৭৬ 


SYS ES EEG CAS ETL BOF CLS 
OGLE GE OS te ISUE BHITHE + CRGBDOE # SH 
(Y \-\V:4৮) ছু Us) CT 


“হে মূসা! আপনার ডান হাতে সেটা কি’? বললেন £ এটা আমার লাঠি; আমি 
এতে ভর দেই এবং এর দ্বারা আঘাত করে আমার মেষ পালের জন্য গাছের পাতা 
‘ফেলে থাকি আর এটা আমার অন্যান্য কাজেও লাগে’ ৷ তিনি বললেন £$ ‘হে মুসা! 
আপনি তা নিক্ষেপ করুন’ তারপর তিনি তা নিক্ষেপ করলে সংগে সংগে তা সাপ 
হয়ে ছুটতে লাগল । তিনি বললেন ৪ ‘আপনি তাকে ধরুন, ভয় করবেন না, আমরা 
তাকে তার পূর্ব রূপ ফিরিয়ে দেব’ ”। [সূরা ত্বা-হা ৪ ১৭-২১] 


মুসা আলাইহিস সালাম এর মু‘জিযার মধ্যে আরো ছিল ৪ তিনি তার জামার 
বগলে হাত ঢুকিয়ে বের করার পর তা’ কোন প্রকার রোগ ব্যাধি ছাড়াই সাদা 
ধবধবে চাঁদের মত চিকচিক করত । মহান আল্লাহ্‌ বলেন ৪ 


ov CBRN TEASE HITE YI 3 
“এবং আপনার হাত আপনার বগলের সাথে মিলিত করুন, তা আরেক নিদর্শন 
স্বরূপ নির্মল উজ্জল হয়ে বের হবে” । [সূরা ত্বা-হা ৪ ২২] 


‘ঈসা আলাইহিস সালাম এর মু'জিযার মধ্যে অন্যতম হচ্ছে ৪ তিনি মাটি দিয়ে 
পাখির মত আকৃতি বানাতেন তারপর সেগুলোতে ফুঁ দিতেন, তাতেই সেগুলো 
আল্লাহর হুকুমে পাখী হয়ে উড়ে যেত। তিনি দৃষ্টি শক্তিহীন অর্থাৎ অন্ধ ও 
যেত। তিনি মৃতদেরকে তাদের কবর থেকে ডাকতেন, তাতেই তারা আল্লাহর 
অনুমতি ক্ৰমে তার ডাকে সাড়া দিত ৷ আল্লাহ তা'আলা বলেন $ 
SR SOB HE EIGHT, IO EG MGs BE 3 
(0). :335U) তু CEE ICSE ESS EMSS 
“আরো স্মরণ করুন যখন আপনি কাদামাটি দ্বারা আমার অনুমতিক্ৰমে পাখির 


২৭৭ 


মত আকৃতি গঠন করতেন এবং তাতে ফুঁ দিতেন, ফলে আমার অনুমতিক্ৰমে তা 
পাখি হয়ে যেত, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আপনি আমার অনুমতিক্ৰমে নিরাময় 
করতেন এবং আমার অনুমতিক্ৰমে আপনি মৃতকে জীবিত করতেন” । [সূরা আল- 
মায়িদাহ ৪ ১১০] 
আর আমাদের নবী সান্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের মু‘জিযার মধ্যে অন্যতম 
হলো ঃ মহা কুরআন । যা সমস্ত রাসূলদের মু‘জিযার মধ্যে সর্বশ্রেষ্ঠ । মহান আল্লাহ 
বলেন $ 
BLUSE ESAs CEU SEFC CIO FRO Y 
(YY:5,40)) ্্ু (SIE ACES Glass 
“আমরা আমাদের বান্দার উপর যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোন 
সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোন সূরা অনয়ন কর এবং তোমরা যদি 
সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষী-সাহায্যকারীকে আহবান 
কর্‌” । [সূরা আল-বাকারাহ ৪ ২৩! 


আরো বলেন ৪ 
REG SR CEI NMS Bn ST HEIN CHSCLRIA I} 
REIS SVS AN rio Fors dealt 
(AA:sl Yh ্ছ e220) 


“বলুন ৪ “যদি কুরআনের অনুরূপ নিয়ে আসার জন্য মানুষ ও জ্বিন একত্রিত হয় 
এবং যদি তারা পরস্পরকে সাহায্যও করে তবুও তারা এর অনুরূপ আনতে পারবে 
না” । [সুরা আল-ইসরা ৪ ৮৮] 

রাসূল সাল্ধাল্াহু আলাইহি ওয়া সাল্লামের মুজিযার মধ্যে অন্যতম আরেকটি 
মু‘জিযা হলো চাঁদ ফেটে যাওয়া, মক্কাবাসীগণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামকে একটি নিদর্শন দেখাতে বলল । তখন চাঁদ দু'ভাগে বিভক্ত হয়ে গেল, 
মক্কাবাসী ও অন্যান্যরা তা দেখতে পেল । আল্লাহ তা'আলা বলেন ৪ 


2% £ 2845/1 


9z He Ed 2 2% 22 ATE AEA VT পপর 
(-Nindh slentr 0s ll SEL) } 2 


“ক্ব্য়ামত নিকটবর্তী হয়েছে, আর চাঁদ ফেটে গেছে। তারা কোন নিদর্শন দেখলে 
মুখ ফিরিয়ে নেয় এবং বলে £ এ তো চিরাচরিত যাদু [সূরা আল-কামার ৪ ১-২| 


২৭৮ 


- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মু‘জিযার মধ্যে অন্যতম আরেকটি 
মু‘জিযা হলো ঃ ‘ইসরা ও মি‘রাজ’ ৷ মহান আল্লাহ বলেন ৪ 


DE Es NT NOSIS GH EL ¥ 


“কতইনা পবিত্ৰ এ সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন 
মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত” । [সূরা আল-ইসরা ৪ ১] 
ওয়া সাল্লামের যু‘জিযা; কেননা আল্লাহ তাকে এমন অনেক নির্দশনাবলী ও অনেক 
ঘটেনি । আমি এখানে যা বর্ণনা করেছি তা কেবলমাত্র উদাহরণ পেশের নিমিত্তে। 


কারামাতের সংজ্ঞা 8 


কারামাত হলো ঃ নবুওয়াতের দাবী বা দাবীর প্রারম্ভিকতার সাথে সংশ্লিষ্ট না 
হয়ে কোন ব্যাহ্যিক সৎপরায়ণ সঠিক আক্বীদা সম্পন্ন নেক আমলকারী ব্যক্তির কাছ 
থেকে অস্বাভাবিক কর্মকান্ড প্রকাশ পাওয়া । 

এখানে আমরা ‘অস্বাভাবিক কর্মকান্ড’ বলে এঁ সমস্ত বিষয় এর থেকে বের করে 
দিয়েছি যে সমস্ত কর্মকান্ড স্বভাবিক ভাবে ঘটে থাকে । 


আর '‘নবুওয়াতের দাবীর সাথে সংশ্লিষ্ট না হয়ে’ এ কথার মাধ্যমে নবীদের 
মু‘জিযাসমূহ এর গন্ডি থেকে বের হয়ে যাবে। 

অনুরূপভাবে ‘নবুওয়াতের দাবীর প্রারম্ভিকতার সাথে সংশ্লিষ্ট না হয়ে’ এ কথা 
দ্বারা ‘ইরহাস’ তথা নবুওয়াতের পূর্বে যে সমস্ত অস্বাভাবিক কর্মকান্ড প্রকাশ পায় 
সে সমস্ত বস্তুও এ সংজ্ঞা থেকে বের হয়ে যাবে। 

তদ্ৰূপ ‘কোন ব্যাহ্যিক সৎপরায়ণ সঠিক আক্বীদা সম্পন্ন নেক আমলকারী’ এ 
কথা দ্বারা যে সমস্ত কর্মকান্ড যাদুকর এবং গণকদের দ্বারা সংঘটিত হয় সেগুলো এ 
সংজ্ঞার আওতা বহির্ভূত হয়ে যাবে; কেননা তা যাদু ও ভেলকি হিসাবে গণ্য হবে। 

অলীদের কারামাত অনেক। তম্মধ্যে এমন কিছু কারামাত আছে যেগুলো 
পূর্ববর্তী জাতি সমূহের নেককার লোকদের হাতে ঘটেছিল। 


তম্মধ্যে আল্লাহ মারইয়াম আলাইহাস সালাম সম্পর্কে জানিয়েছেন। মহান 
আল্লাহ বলেন ৪ 


২৭৯ 


542 EEL ASL TEE Ks SE5 TAI EEISL }s 
(YV:iol as J) খত als 

দেখতে পেত তিনি বলতেনঃ ‘হে মারইয়াম! এ সব তুমি কোথায় পেলে’? 

মারইয়াম বলতেন ঃ ‘তা আল্লাহর নিকট হতে’ ৷ [সূরা আলে ইমরান ৪ ৩৭] 


অনুরূপভাবে আসহাবে কাহাফ তথা গর্তের অধিবাসীদের ঘটনা আল্লাহ তা'আলা 
তার কিতাবে বর্ণনা করেছেন। 


এ উম্মাতের অলীদের যে সমস্ত কারামাত সংঘটিত হয়েছিল তম্মধ্যে রয়েছে ৪ 


প্রখ্যাত সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ৷ তিনি সূরা 
কাহাফ পড়ছিলেন, তখন আকাশ থেকে ছায়ার মত অবতীর্ণ হচ্ছিল যাতে ছিল 
চেরাগের আলোর সমাহার । মূলত ৪ তারা ছিল ফিরিশৃতা, তারা তার পড়া শুনতে 
অবতীৰ্ণ হয়েছিল। 


অনুরূপভাবে ফিরিশতাগণ ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সালাম 
জানাতেন। 


সালমান ও আবুদ্দারদা রাদিয়াল্লাহু আনহুমা কোন এক প্লেটে খাবার খাচ্ছিলেন, 
এমতাবস্থায় তাদের প্লেট তাসবীহ পাঠ করেছিল অথবা তাদের প্লেটে যা ছিল 
সেগুলো তাসবীহ পাঠ করেছিল। 


ছিলেন, তার কাছে আঙুর আসত আর তা তিনি খেতেন অথচ মক্কায় তখন কোন 
আডুরই ছিলনা । 


আল‘আলা আল-হাদরামী রাদিয়াল্লাহু আনহু তার সেনাবাহিনী নিয়ে সাগরের 
উপর তাদের ঘোড়া সহ পার হয়ে গেলেন অথচ তাদের ঘোড়ার লাগামও ভিজলনা । 


আসওয়াদ আল-আনাসী যখন নবুওয়াতের দাবী করেছিল তখন আবু মুসলিম 
আল-খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি তার হাতে বন্দী হয়েছিলেন। সে তাকে 
বলল ঃ তুমি কি আমাকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দিবে? তিনি বললেন £ আমি 
শুনিনা। সে বলল ৪ তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মাদ আল্লাহর রাসূল? তিনি 
বললেন ৪ হাঁ । তখন সে আগুন জালানোর নির্দেশ দিল, তারপর তাকে সে আগুনে 
নিক্ষেপ করল, কিন্তু তারা তাকে দেখতে পেল যে, সে আগুনের মাঝে নামায 


২৮০ 


_ পড়ছে। সে আগুন তার জন্য শীতল ও আরামদায়ক বস্তুতে পরিণত হয়েছিল। 
এ ছাড়াও জীবনী গ্রন্থ ও ইতিহাস গ্রন্থে এ ধরণের আরো অনেক ঘটনা বর্ণিত 


মু‘জিযা ও কারামাতের মধ্যে পার্থক্য ৪ 


-  মু‘জিযা ও কারামাতের মধ্যে পার্থক্য হলো ঃ মু‘জিযার সাথে নবুওয়াতের দাবী 
_ সংশ্লিষ্ট থাকবে। অপর পক্ষে কারামাতের অধিকারী ব্যক্তি নবুওয়াতের দাবী 
' করবেনা, বরং তার কারামাত অর্জনের কারণই হচ্ছে নবীর অনুসরণ ও তার 
' শরীয়তের উপর অটল থাকা । সুতরাং মু‘জিযা হলো নবীর, আর কারামাত হলো 
' অলীর। তবে দু*টোর মধ্যেই অস্বাভাবিক কর্মকান্ড আছে। 


-_ আলেমদের কোন কোন ইমাম মত প্রকাশ করেছেন যে, মূলত অলীদের 
' কারামাত নবীর মু‘জিযার অন্তর্ভুক্ত; কেননা অলী কেবলমাত্র রাসূলের অনুসরণের 
' কারণেই কারামাত লাভ করেছে, সুতরাং প্রত্যেক অলীর কারামাত এঁ নবীর মু‘জিযা 
' হিসাবে ধরা হবে যার শরীয়তের উপর সে আল্লাহর ইবাদাত করে। 


এ থেকে একথা স্পষ্ট বুঝতে পারা যায় যে, নবীদের অস্বাভাবিক কর্মকান্ডকে 
মু‘জিযা বলা আর অলীদের অস্বাভাবিক কর্মকান্ডকে কারামাত বলা, এ দুটি মূলত 
পারিভাষিক অর্থ, কুরআন ও সুন্নায় তার অস্তিত্ব নেই। বরং আলেমগণ 
' পরবর্তীকালে এ দু'টি পরিভাষা নির্ধারণ করে নিয়েছেন। যদিও এগুলোর মুলদাবী 
কুরআন ও সুন্নায় বর্ণিত দলীলসমূহের দিকেই ফিরে যায় যা বাস্তব সত্য হিসাবে 
স্বীকৃতি প্রাপ্ত । 


মু‘জিযা ও কারামাতের উপর ঈমান আনার হুকুম ৪ 


নবীদের মু‘জিযা এবং অলীদের কারামাতের উপর ঈমান আনা ঈমানের 
মূলনীতিগুলোর মধ্য হতে একটি মূলনীতি । যা কুরআন হাদীসের দলীল দ্বারা 
প্রমাণিত, আর বাস্তবেও তা দেখা যায়৷ সুতরাং প্রত্যেক মুসলিমের উপর এগুলোর 
বিশুদ্ধতা এবং এগুলো যে বাস্তব তা বিশ্বাস করা ওয়াজিব । অন্যথায় এগুলোর 
কোন কিছু মিথ্যা প্রতিপন্ন করা হলে অথবা এগুলোর কোন কিছু অস্বীকার করলে 
কুরআন ও হাদীসের দলীলসমূহকে পরিত্যাগ করা হয়, বাস্তবের সাথে সংঘর্ষ তৈরী 
হয় এবং এ ক্ষেত্রে দ্বীনের ইমাম ও মুসলমানদের আলেমগণ যে আদর্শের উপর 
ছিলেন সে আদর্শ থেকে বড় ধরণের বিচ্যুতি ঘটে । আল্লাহ তা'আলাই অধিক জানেন। 


২৮১ 


এগারতম পরিচ্ছেদ 
ইসলামে অলী ও বেলায়াত 


অলী ও বেলায়াতের সংজ্ঞা ৪ 

বেলায়াত ৪ শব্দটি আরবী ১ }]| শব্দ থেকে গৃহিত । যা 5/14)। শব্দের বিপরীত 
শব্দ । 1) বা বেলায়াতের মূল হলো ৪ ভালবাসা ও নৈকট্য । আর $১৩ এর 
মূল হলো ঃ ঘৃণা ও দুরত্ব । 
মাধ্যমে নৈকট্য লাভ । 


আর শরীয়তের পরিভাষায় অলী বলতে বুঝায় ৪ যার মধ্যে দু'টি গুণ আছে ৪ 
ঈমান এবং তাকওয়া । মহান আল্লাহ বলেন ৪ 


is 


KORINE CNT x CAI IAC SHI ANISN } 
(৮- JY :5৯) 


“জেনে রাখ! আল্লাহর অলী তথা বন্ধুদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও 
হবেনা, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে” । [সূরা ইউনুস ৪ ৬২-৬৩] 


অলীদের মধ্যে শ্রেষ্ঠত্বের তারতম্য ৪ 


যদি আল্লাহর অলী বলতে ঈমানদার ও মুত্তাকীদের বুঝায় তাহলে বান্দার ঈমান 
ও তাকওয়া অনুসারে আল্লাহর কাছে তার বেলায়াত তথা বন্ধুত্ব নির্ধারিত হবে। 
সুতরাং যার ঈমান ও তাকওয়া সবচেয়ে বেশী পূর্ণ, তার বেলায়াত তথা আল্লাহর 
বন্ধুত্ব সবচেয়ে বেশী হবে। ফলে মানুষের মধ্যে তাদের ঈমান ও তাকওয়ার 
ভিত্তিতে আল্লাহর বেলায়াতের মধ্যেও তারতম্য হবে। 


আল্লাহর নবীরা তার সর্বশ্রেষ্ঠ অলী হিসাবে স্বীকৃত । নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন 
তার রাসূলগণ ৷ রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ঃ দৃঢ়প্রতিজ্ঞ রাসূলগণ তথা নুহ, 
ইব্রাহীম, মূসা, ‘ঈসা এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । আর সমস্ত 


২৮২ 


দৃঢ়প্রতিজ্ঞ রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ঃ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
- যার আলোচনা পূর্বে চলে গেছে - তারপর ইব্রাহীম আলাইহিস সালাম তারপর 
বাকী তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণে আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। 


- আল্লাহর অলীদের প্রকারভেদ £ 

আল্লাহর অলীগণ দু'শ্রেণীতে বিভক্ত ৪ 
প্রথম শ্রেণী ৪ যারা অথবর্তী ও নৈকট্যপ্রাপ্ত । 
দ্বিতীয় শ্ৰেণী ৪ যারা ডান ও মধ্যম পদ্থী । 


আল্লাহ তা'আলা পবিত্ৰ কুরআনের বিভিন্ন স্থানে তাদের উল্লেখ করেছেন। তিনি 
বলেন ৪ 


+E ESSE x LT LSE + ULSI Sd SSNS) ¥ 
HEINLEIN LAN a SCTE a EG EG SUS 
Et x OIA CMG i EEA EELS 3 


(\Y-\:251)) 4 


“যখন যা ঘটা অবশ্যম্ভাবী (ক্বয়ামত) তা ঘটবে, তখন তার সংঘটনকে মিথ্যা 
প্রতিপন্ন করার কেউ থাকবে না। তা কাউকে নীচ করবে, কাউকে সমুন্নত করবে। 
যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে যমীন পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে । ফলে 
তা উৎক্ষিপ্ত ধূলিকণায় পর্যবসিত হবে। এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন 
শ্ৰেনীতে- ডান দিকের দল; ডান দিকের দলের কি মর্যাদা! আর বাম দিকের দল; 
বাম দিকের দলের কি অসম্মান! আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী । তারাই 
নৈকট্যপ্ৰাপ্ত- নেয়ামত পূৰ্ণ জান্নাতে । [সূরা আল-ওয়ার্কি‘আহ ৪ ১-১২ 


এখানে তিন শ্রেণীর লোকের উল্লেখ করা হয়েছে £ঃ যাদের একদল জাহাযম্নামের, 
তাদেরকে বামদিকের দল বলা হয়েছে । আর বাকী দু'দল জান্নাতের, তারা হলেন ৪ 
ডানদিকের দল এবং অগ্রবর্তী ও নৈকট্যপ্রাপ্তগণ । তাদেরকে আবার এ সূরা আল- 
ওয়াকি‘আরই শেষে আল্লাহ তা'আলা উল্লেখ করে বলেছেন ৪ 


) 


24 ATE SA VAERA 1 24% Ih OI LI ERA AL 
ts A SEEMS x AS ELROD Lf Sw GANGS CLOKLY 


২৮৩ 


(৭- AA: 9:00 BE HWE 


“তারপর যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয় তবে তার জন্য রয়েছে আরাম, 
উত্তম জীবনোপকরণ ও নেয়ামত পূর্ণ জান্নাত । আর যদি সে ডান দিকের একজন 
হয় তবে তোমার জন্য সালাম ও শান্তি; কারণ সে ডান পদ্থীদের মধ্যে” । [সূরা 
আল- ওয়াকি‘আহ ৪ ৮৮-৯১] 


অনুরূপভাবে নবী করীম সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামও অলীদের সাথে 
সংশ্লিষ্ট বিখ্যাত হাদীসে এ দু’দলের বর্ণনা দিয়েছেন। হাদীসটি হাদীসে কুদসী যা 
নবী করীম সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় প্রভু আল্লাহর কাছ থেকে বর্ণনা 
করেছেন। ইমাম বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এ হাদীসটি বর্ণনা করছেন ৪ তিনি বলেন ৪ 


YL 8 Ly AU SBT AB Us dG Se op: Js dil OY 

BAL J of ELF dF by ase Co LL Yl rl og Eis 
0439 dy pas EDL 0 ayy 4 Eowd SDL dat? AS nr HY at G— 
(SAPS Glacl 09 Shs Bis Oy MS SE BN dry as 3) 


“মহান আল্লাহ বলেন ঃ যে ব্যক্তি আমার কোন অলীর সাথে শত্রুতা পোষণ 
করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার বান্দার উপর যা আমি ফরয 
করেছি তা ছাড়া আমার কাছে অন্য কোন প্রিয় বস্তু নেই যার মাধ্যমে সে আমার 
নৈকট্য লাভ করতে পারে। আমার বান্দা আমার কাছে নফল কাজসমূহ দ্বারা 
নৈকট্য অর্জন করতেই থাকে, শেষ পর্যন্ত আমি তাকে ভালবাসি । তারপর যখন 
আমি তাকে ভালবাসি তখন আমি তার শ্রবণশক্তি হয়ে যাই যার দ্বারা সে শুনে, তার 
দৃষ্টি শক্তি হয়ে যাই যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধারণ 
করে আর তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে। তখন আমার কাছে কিছু চাইলে 
আমি তাকে তা অবশ্যই দেব, আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে অবশ্যই 


আশ্রয় দেব” । 
সুতরাং নেককার লোকেরা হলো ঃ$ ডান দিকের দল, যারা আল্লাহর কাছে ফরজ 


* সহীহ বুখারী, (হাদীস নং ৬৫০২)। 


২৮৪ 


আদায়ের মাধ্যমে নৈকট্য লাভ করে। তারা আল্লাহ তাদের উপর যা ওয়াজিব 
করেছেন তা আদায় করে, আর যা হারাম করেছেন তা পরিত্যাগ করে। তারা নফল 
কাজে নিজেদের কষ্ট দেয় না, বাড়তি হালাল কর্মকান্ড থেকেও দুরে থাকে না। কিন্তু 
যারা অগ্রবর্তী নৈকট্যপ্রাপ্ত দল তারা আল্লাহর কাছে ফরজ আদায়ের পর নফলের 
মাধ্যমে নৈকট্য লাভে রত হয়। ফলে তারা ওয়াজিব, মুস্তাহাব আদায় করে, হারাম 
ও মাকরূহ বস্তু ত্যাগ করে। তারপর যখন তারা তাদের ক্ষমতা অনুসারে তাদের 


' বান্দা আমার কাছে নফল কাজসমূহ দ্বারা নৈকট্য অর্জন করতেই থাকে, শেষ পর্যন্ত 
_ আমি তাকে ভালবাসি...” । 


আল্মাহর অলীগণ কোন পোষাক বা বিশেষ কোন আকৃতির সাথে সুনির্দিষ্ট নন ৪ 


সুন্নাতের অনুসারী আলেম ও বিশেষজ্ঞদের নিকট একথা স্বীকৃত যে, আল্লাহর 
॥ অলীগণ অন্যান্য মানুষদের থেকে প্রকাশ্যে কোন পোষাক বা কোন বেশ-ভূষা দ্বারা 
' বিশেষভাবে পরিচিত হন না। 


অলীদের সম্পর্কে গ্রন্থ রচনাকারী কোন এক ইমাম বলেছেন ৪ ‘আল্লাহর অলীগণ 
' সাধারণ মানুষ থেকে প্রকাশ্যে কোন বৈধ কর্মকান্ডের মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ 
' করেন না। সুতরাং তারা হালাল কোন পোষাক ছেড়ে অন্য কোন পোষাকের 
' মাধ্যমে পরিচিত হন না। তেমনিভাবে তারা চুল কামানো বা খাটো করা বা গোছা 
করা ইত্যাদি হালাল কোন কাজের মাধ্যমেও পরিচিত হন না । যেমন বলা হয়ে 
থাকে ৪ সাধারণ পোষাকে অনেক বন্ধু আছে, আলখেল্লা গায়ে অনেক যিন্দীক তথা 
গোপন কাফের রয়েছে। বরং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মাতের 
মধ্যে প্রকাশ্য বেদ‘আতকারী ও অন্যায়কারী ছাড়া সর্বস্তরে আল্লাহর অলীগণের 
অস্তিত্ব বিদ্যমান৷ সুতরাং তাদের অস্তিত্‌ পাওয়া যায় কুরআনের ধারক-বাহকদের 
মাঝে, জ্ঞানী-আলেমদের মাঝে, যেমনিভাবে তাদের অস্তিত্ব রয়েছে জিহাদকারী ও 
তর্বারী-ধারকদের মাঝে, অনুরূপভাবে তাদেরকে পাওয়া যাবে ব্যবসায়ী, কারিগর 


ও কৃষকের মাঝে । 
অলীদের ব্যাপারে যে সমস্ত অতিরঞ্জিত বিশ্বাস বিদ্যমান তার খন্ডন ৪ 
আল্লাহর অলীগণ নিষ্পাপ নন, তারা গায়েবও জানেন না, সৃষ্টি বা রিযিক প্রদানে 


২৮৫ 


তাদের কোন প্রভাবও নেই । তারা নিজেদেরকে সম্মান করতে অথবা কোন ধন- 
সম্পদ তাদের উদ্দেশ্যে ব্যয় করতে মানুষদেরকে আহবান করেন না৷ যদি কেউ 
এমন কিছু করে তাহলে সে আল্লাহর অলী হতে পারে না, বরং মিথ্যাবাদী, অপবাদ 
আরোপকারী, জজ ত দর গহ দয 
ভাল জানেন। 


২৮৬ 


এতে তিনটি বিষয় রয়েছে। 
৪ কবরের নেয়ামত ও শাস্তির উপর ঈমান আনা ও তার 
প্রমাণাদি 
৪ কবরের নেয়ামত ও শাস্তি রহ ও শরীর উভয়ের উপর 
হওয়ার বর্ণনা 
মুনকার ও নাকীর নামীয় দু'জন ফিরিশ্তার উপর ঈমান । 
৪ পুনরূখানের উপর ঈমান । 
এতে বেশ কিছু বিষয় রয়েছে 
পুনরথান ও তার বাস্তবতা ৷ 
কুরআন, সুন্নাহ ও যুক্তির ভিত্তিতে পুনরুষখ্ধানের প্রমাণ 
হাশর । 
হাউযের বর্ণনা ও তার দলীল । 
মীযানের বর্ণনা ও তার দলীল । 
শাফা‘আতের সংজ্ঞা, প্রকারভেদ ও তার প্রমাণাদি 
সিরাত, তার বর্ণনা ও প্রমাণাদি । 


জান্নাত ও জাহান্নামের বর্ণনা, এতদুভয়ের উপর ঈমান 
আনার পদ্ধতি ও তার প্রমাণাদি 


o0 


0 o0 0 ০০0 oo °0 °০0 [= 1) 


২৮৭ 


প্রথম পরিচ্ছেদ 
“আশরাতুস্‌ সা*আ” বা ক্বিয়ামতের আলামত ও তার প্রকারাদি 


“আশরাতুস্‌ সা“আ” বা ক্বিয়ামতের আলামতের সংজ্ঞা ৪ 

৬৮1, 5 ‘আশরাত্ব’ শব্দটি ৮ ,£ শারাত্ব এর বহুবচন । যার অর্থ ঃ আলামত বা 
চিহ্ন। কেউ কেউ বলেন ঃ কোন বস্তুর আশরাত্ব বলতে তার প্রারম্ভিক বিষয়সমূহ 
বুঝায় । 

লিসানুল আ’রব নামক অভিধানে এসেছে যে, এ দু’অর্থ খুবই নিকটবর্তী; 
কেননা কোন বস্তুর আলামত তার প্রারস্ত । ol 

আর আস্সাআ’ অর্থ ৪ সময়ের কিছু অংশ । এর দ্বারা ক্বয়ামত বুঝানো হয়ে 
থাকে। মহান আল্লাহ বলেন £ খু 39 2৫ ৫%} ০:৩১) “তার 
কাছেই রয়েছে ক্নয়ামতের জ্ঞান” । [সূরা আয-যুখরুফ ৪ ৮৫] 

শরীয়তের বিভিন্ন দলীল প্রমাণাদি ও মানুষের কথাবার্তায় ক্ব্য়ামতের অন্যতম 


প্রসিদ্ধ নাম হচ্ছে আস্সা‘আ। এ দিনকে আস্সা‘আ নামকরণ করা হয়েছে কারণ; 
তা হঠাৎ করে আসবে ফলে ক্ষণিকের মধ্যে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে 


‘আশরাতুস্‌ সা'আ’ অর্থাৎ ৪ ক্বয়ামতের আলামত ও চিহ্নসমূহ যা ক্ন্য়ামত 
সংঘটিত হওয়ার পূর্বে ঘটবে ৷ আল্লাহ তা'আলা বলেন ৪ 


nie) & GESTS LE LIST LOMNIGLEG 


“তারা কি কেবল এ জন্য অপেক্ষা করছে যে, ক্ৰ্য়ামত তাদের নিকট এসে 
পড়বে আকস্মিকভাবে? ক্ৰয়ামতের লক্ষণসমূহ তো এসে পড়েছেই” ৷ [সূরা 
মুহাম্মাদ 8 ১৮] 


ক্নয়ামতের আলামতের প্রকারভেদ ঃ 
ক্নয়ামতের আলামত ও নিদর্শনাবলী তিন ভাগে বিভক্ত ৪ 
প্রথম ভাগ ঃ দূরবর্তী আলামতসমূহ ৪ যে গুলো পূর্বে প্রকাশিত হয়েছে এবং চলে 


২৮৮ 


al 


ral 


4M A 


গছে। তার মধ্যে অন্যতম হচ্ছে 8 


0 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসাবে প্রেরণ ৷ বুখারী ও 
মুসলিমে আনাস ইবনে মালিক বর্ণিত হাদীসে নবী করীম সাল্লাল্পাহ আলাইহি ওয়া 
সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ 


(se ply Hdl ey OSS Id Uf Cam) 
“আমার প্রেরণ এবং ক্ন্য়ামত এ দু’টোর মত”, ‘তিনি তার তর্জনী ও মধ্যমা 


0:2) Al SE ls ES) } 
“ক্ব্য়ামত নিকটবর্তী হয়েছে আর চাঁদ ফেটে গেছে” । [সূরা আল- কামার ৪১] 


:_ & হিজাযের ভূমি থেকে একটি আগুন বের হওয়া যার আলোতে বুসরা নগরীতে 
' উটের ঘাড় আলোকিত হবে। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 
' হতে বৰ্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্পাছু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


(6 pan HI Gish ss jel Pf 2 NER Gr GLI LY) 

॥_ “যতক্ষণ পৰ্যন্ত হিজাযের ভূমিতে এমন একটি আগুন বের না হবে যার 
' আলোতে বুসরা নগরীতে উটের ঘাড় আলোকিত হবে ততক্ষণ পর্যন্ত ক্ব্য়ামত 
সংঘটিত হবে না৷ 

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যদ্বাণীর প্রতিফলনে ছয়শত 
চুয়ারু হিজরীর জামাদাল আখিরা মাসের শুরুতে এ আগুন বের হয়েছিল, যা নবীর 


মদীনা নগরীর পূর্বপাশ্ব থেকে বের হয়েছিল। এর কারণে আগুনের উপত্যকা 
চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল । মানুষ তাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল । সিরিয়াবাসীগণ 


* সহীহ বুখারী (হাদীস নং ৬৫০৪), সহীহ মুসলিম (হাদীস নং ২৯৫১) । 
২ সহীহ বুখারী (হাদীস নং ৭১১৮), সহীহ মুসলিম (হাদীস নং ২৯০২)। 


২৮০৯ 


এর আলো দেখতে পেয়েছিলেন। আর নবী করীম সাল্লান্পাহু আলাইহি ওয়া 
সাল্লামের ভবিষ্যদ্বাণী অনুসারে বুসরা - যা দামেশকের একটি জনপদের নাম- তার 
অধিবাসীরা এর আলোতে উটের ঘাড় দেখতে পেয়েছিল । 
দ্বিতীয় ভাগ ৪ মাঝারী ধরণের আলামতসমূহ ৪ যে গুলো পূর্বে প্রকাশিত হয়েছে 
কিন্তু শেষ হয়ে যায়নি বরং তা বর্ধিত ও সম্প্রসারিত হচ্ছে। এ ধরণের 
নিদর্শনাবলীর সংখ্যা অনেক বেশী । তম্মধ্যে নিম্নলিখিতগুলো অন্যতম । 


দাসী কর্তৃক তার মনিবকে প্রসব করা’ এবং খালি পা, নগ্ন, ছাগলের 


রাখালগণ অসষ্টালিকা বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হওয়া । জিবরীলের প্রসিদ্ধ 
হাদীস যা মুসলিম বর্ণনা করেছেন আর যার আলোচনা এ অংশের প্রথম অধ্যায়ে 
করা হয়েছে তাতে এসেছে ৪ 


UE Bd op l GS dd fh bs dU isd 8 ESS J) 
slo) Dall Bt) Sd S35 0fy gay NN Al OF JE MULT 8 grb 
(Ot d 0g 3lex sid 
“তিনি (জিবরীল) বললেন ৪ ‘তারপর আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন’, 
তিনি (রাসূল) বললেন ঃ “যার কাছে প্রশ্ন করা হয়েছে সে প্রশনকারীর চেয়ে বেশী জানে 


না’। তিনি বললেন ৪ ‘তাহলে আমাকে তার নিদর্শনাবলী সম্পর্কে জানান’ ৷ তিনি 
বললেন ৪ ‘দাসী তার মনিবকে প্রসব করবে, আর আপনি খালি পা, নগু, দরিদ্র, 


ছাগলের রাখালদেরকে অট্টালিকা বানানোর প্রতিযোগিতায় লিপ্ত দেখতে পাবেন’”*। 
0 ত্ৰিশজন মিথ্যাবাদী ধড়িবাজ নবুওয়াতের দাবীদারের আবির্ভাব হওয়া । আবু 


হুরায়রা বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেন $ 


Sf 065 0S IS op ORAS Ogos Lay Br idl 4% YN) 


১ দাসী মনিবকে প্রসব করা, দাসী হলো এ মহিলা যে কারো মালিকানাধীন আর তার মালিকের 
পক্ষ থেকে তার গর্ভের সন্তান তার মালিকের পর্যায়ে; কেননা মানুষের সম্পদ তার সন্তানের 
হাতে যায় । 


২ সহীহ মুসলিম (হাদীস নং ৮)। 


২৯০ 


(dl dm) 

“যতক্ষণ পর্যন্ত ত্রিশের কাছাকাছি সংখ্যক মিথ্যাবাদী ধড়িবাজ যাদের প্রত্যেকে 

ধারণা করবে সে আল্লাহর রাসূল, তাদের আবির্ভাব না হবে ততক্ষণ ক্ন্য়ামত 
সংঘটিত হবে না” । 


EEE EN 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, 


OE ee ul 8 Sf ofp 8S 0 pliS UDG Al d 0S “| 9) 
(CHE 
EE OE TE SE TE EEE ESTE IY 
প্রত্যেকেই মনে করবে যে সে নবী, অথচ আমি শেষ নবী আমার পরে কোন নবী 
নেই” । 
& ফোরাত নদী থেকে স্বর্ণের এক পাহাড় প্রকাশিত হবে, যার জন্য মানুষের 


মাঝে ভীষণ যুদ্ধ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীসে নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন ৪ 


Als PUL fd 2S 0 er FF DLAN pf Gr lll emt J) 
GEL EDL Ul OST dal gs dx) JS Jy Only ad Ble JS p20 Jl 
“ক্য়ামত এঁ পৰ্যন্ত সংঘটিত হবে না যে পৰ্যন্ত ফোরাত নদী থেকে স্বর্ণের এক 


পাহাড় বের না হবে। যার জন্য মানুষ যুদ্ধে জড়িয়ে পড়বে। যে যুদ্ধে শতকরা 
নিরানব্বই জন মারা যাবে। তাদের প্রত্যেকেই বলবে হয়ত £ আমিই বেঁচে যাব””। 


* হাদীসটি বুখারী বর্ণনা করেছেন (হাদীস নং ৩৬০৯) । 

২ সুনান আৰু দাউদ (হাদীস নং ৪২৫২), সুনান তিরমিযী (হাদীস নং ২২১৯), ইমাম তিরমিযী 
বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ । 

* সহীহ মুসলিম (হাদীস নং ২৮৯৪), অনুরূপভাবে বুখারীও, হাদীস নং (৭১১৯), আর আহমাদ 
তার মুসনাদ (২/২৬১) । 


২৯১ 


এ আলামত এখনো প্ৰকাশ পায়নি । 


তৃতীয় ভাগ ঃ£ বড় আলামতসমূহ £ যে আলামতসমূহ প্রকাশিত হবার পরপরই 
ক্ব্য়ামত সংঘটিত হবে। সে আলামতগুলোর সংখ্যা দশ । যেগুলো এখনো 
প্রকাশিত হয়নি । 


সহীহ মুসলিমে হুযাইফা ইবনে আসীদের হাদীসে বর্ণিত, তিনি বলেন ৪ 
SLAG 035M be US SMS 9 ble BH al lb) 
wordy AL SI bl pis ld 5 Br PIE 0 UY dE old 
CITY HB ep onl of LIF gn FP id E by dl 
558 hs 3 ALY hes EAL hs Id as 4D TAY 

(AEE dL bl 305 peal 2 CIE 0 SOS | 8! 

“নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রতি দৃষ্টি দিলেন, আমরা 
পরস্পর আলোচনা করছিলাম, তিনি বললেন ৪ ‘তোমরা কি আলোচনা করছিলে’? 
আমরা বললাম ঃ ‘আমরা ক্ন্য়ামতের কথা আলোচনা করছিলাম’ ৷ তিনি বললেন ৪ 
‘যতক্ষণ পর্যন্ত দশটি বৃহৎ আলামত বা নিদৰ্শন না দেখবে ততক্ষণ পর্যন্ত ক্রয়ামত 
সংঘটিত হবে না’ । তারপর তিনি ধোঁয়া, দাজ্জাল, বিশেষ ধরনের প্রাণী, পশ্চিমে 
সূর্য উদিত হওয়া, ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
অবতরণ, ইয়া'জুজ মা’জুজ, তিনটি ভূমি ধস যার একটি প্রাচ্য, আরেকটি 


প্রাম্চাত্যে, অন্যটি আরব উপদ্থীপে হবে, আর এ আলামাত গুলোর সবশেষে 
ইয়ামেন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে তাদের একত্রিত হওয়ার স্থানের 


দিকে হাকিয়ে নিয়ে যাবে” । 


কোন কোন হাদীসে মাহদী, ক্বাবার ধ্বংস ও যমীন থেকে কুরআন উঠে যাওয়ার 
কথা এসেছে। অচিরেই এ ব্যাপারে বর্ণিত হাদীসসমূহ উল্লেখ করা হবে। 


অধিকাংশ সত্যনিষ্ঠ আলেমের মতে, দশটি বড় আলামত হলো এ তিনটি এবং 
হুযাইফা ইবনে আসীদের হাদীসে বর্ণিত ভূমি ধসের বিষয় ছাড়া বাকী বিষয়গুলো । 
* সহীহ মুসলিম (হাদীস নং ২৯০১)। 


২৯২ 


' ভূমি ধ্বস হওয়া যদিও হাদীসের বর্ণনা অনুসারে সন্দেহাতীতভাবে ক্ব্য়ামতের 
- আলামতের মধ্যে গণ্য কিন্তু তা বড় দশটি আলামতের পূর্বেই ঘটবে, এগুলো বড় 
' আলামত সমূহের সূচনা করবে। এর প্রমাণ হিসাবে আমরা হুযাইফা ইবনে আসীদ 
' বর্ণিত হাদীসের অন্যান্য বর্ণনার শব্দের প্রতি লক্ষ্য করতে পারি, সেখানে ভূমি 
' ধসের কথা অন্যান্য আলামত বর্ণনার পূর্বে উল্লেখ করা হয়েছে, মুসলিম শরীফেই 
' তা বৰ্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


ns 3 BAL dws DUT pis OT Gr OSG Y Melmmdt ON 
C-. deadly DENY 2 je d hws 3 2 


“তোমরা দশটি আলামত না দেখা পর্যন্ত ক্ব্য়ামত অনুষ্ঠিত হবে না, পূর্বদেশে 
' এক ভূমি ধস, তলত অকা হজ, আরব উপদ্বীপে আরেকটি ভূমি ধস, 


' দাজ্জাল, ধোঁয়া ...”” 

MC CEE SE ECHO 
' করেছেন। 

কুরতুবী বলেন ৪ ‘এ বর্ণনা অনুসারে প্রথম আলামত হচ্ছে তিনটি ভূমি ধস, যার 


__ কোন কোনটি ইবনে ওয়াহাব এর বর্ণনা অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 


"সাল্লামের যুগে ঘটেছিল...’ । 
নিমে দলীল-প্রমাণাদি সহ এ দশটি বড় আলামতের বিস্তারিত আলোচনা করা 


প্রথম আলামত ঃ মাহদীর আবির্ভাব 

তিনি রাসূলের আহলে বাইত তথা পরিবারভুক্ত হিসাবে স্বীকৃত হাসান ইবনে 
আলী রাদিয়াল্লাহু আনহুমার বংশের একজন লোক। এমন এক সময় তিনি 
আবির্ভূত হবেন যখন যমীন অত্যাচার - অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে। তারপর 
তিনি যমীনকে ইনসাফ ও সাম্যে. ভরপুর করে দিবেন। তার নাম নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম অনুযায়ী হবে, তার পিতার নাম নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতার নামানুসারে হবে। আবু দাউদ ও 


* সহীহ মুসলিম (হাদীস নং ২৯০১) । 


২৯৩ 


তিরমিযী ‘আব্দুল্লাহ ইবনে মাস‘উদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদীসে নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন ৪ 


sf al bls G2 fal or dx) 2A dls Gr ESM EASY) 
(by lyr cabs LS bd Jus 23891 Ae gl tl এ 4!) 
“যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতের এক লোক আরবদের রাজা হবে না 


হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। সে যমীনকে ইনসাফ ও সাম্যে ভরপুর 
করে দেবে, যেমনিভাবে তা (তার আবির্ভাবের পূর্বে) অত্যাচার-অবিচারে পরিপূর্ণ 


ছিল”’ 


দ্বিতীয় আলামত ঃ মাসীহ দাজ্জালের আবির্ভাব 


শেষ যামানায় আদম সন্তানদের থেকে এক লোক বের হবে যার কারণে 
অনেকেই বিভ্রান্ত হবে। আল্লাহ্‌ তার হাতে কিছু অস্বাভাবিক কর্মকান্ড ঘটাবেন, সে 
নিজে প্ৰভুত্ব তথা নিজেই সবার মালিক ও প্রভু হওয়ার দাবী করবে, মু'মিনের উপর 
তার বাতিল কর্মকান্ড চলবে না, সে মক্কা ও মদীনা ছাড়া সমস্ত শহরে প্রবেশ 
করবে, তার সাথে জান্নাত ও জাহার্নাম থাকবে, মূলত ঃ তার জাহান্নাম হবে জান্নাত 
আর জান্নাত হবে জাহান্নাম ৷ 

বহু সহীহ হাদীসে তার বের হওয়া প্রমাণিত । তম্মধ্যে অন্যতম হচ্ছে ৪ 

সহীহ মুসলিমে ‘আব্দুল্লাহ ইবনে ‘আমর ইবনুল ‘আস বর্ণিত হাদীসে এসেছে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


sf Led ul 9 bp owl E31 Y wl CSod Ald dU EH) 
Ce Ug tld Dyas op BY8 SE Ep onl oat BY Cad ble cl 
“আমার উম্মাতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে, সে চল্লিশ পর্যন্ত অবস্থান 

করবে। আমি জানিনা চল্লিশ দিন নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ বছর ৷ তারপর 


১ সুনানে আবু দাউদ, (৪/৩০৬, হাদীস নং ৪২৮২), শব্দ চয়ন আবু দাউদের, সুনান তিরমিযী, 
(৪/২২৩০), তিনি হাদীসটিকে হাসান সহীহ বলে মন্তব্য করেছেন। 


২৯৪ 


2 PR 
Ee 


আল্লাহ ‘ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন, তিনি দেখতে উরওয়া ইবনে মাসউদ 
_ এর মত । তারপর তিনি তাকে খুঁজবেন এবং ধ্বংস করবেন...” । 


অনুরূপভাবে বুখারী ও মুসলিমে আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি 


বলেন ঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের মাঝে দাঁড়িয়ে আল্লাহর 
_ উপযুক্ত প্রশংসা করলেন তারপর দাজ্জালের কথা উল্লেখ করে বললেন ৪ 


Sy 4s 98 a 6 bl AB dn 35 CIENT Yl a or ES 0 sms 3) 


Oh nd dl Of o38f Sf Opals 4238 a ky LTB ad SY dls 
“আমি তোমাদেরকে তার (দাজ্জাল) সম্পর্কে সাবধান করছি, প্রত্যেক নবীই 
তার জাতিকে তার সম্পর্কে সাবধান করেছিল । নূহও তার জাতিকে তার সম্পর্কে 
সাবধান করেছিল। তবে আমি তোমাদেরকে এমন একটি কথা বলে দিচ্ছি যা কোন 
নবী তার জাতিকে বলেনি, আর তা হচ্ছে £ঃ তোমরা জান যে সে কানা, অথচ 


আল্লাহ কানা নন”*। 


তৃতীয় আলামত ঃ ‘ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এর অবতরণ 


তিনি আসমান থেকে যমীনে শাসক ও ইনসাফকারী হিসাবে অবতীর্ণ হবেন, 
ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শুকর মেরে ফেলবেন এবং দাজ্জালকে শেষ করবেন। 
কুরআন ও সুন্নায় এ ব্যাপারে অনেক দলীল-প্রমাণাদি রয়েছে। 


কুরআন থেকে প্রমাণ £ আল্লাহ তা'আলা বলেন ৪ 
(1:2) $ LUI BLILY $ 
“অবশ্যই তিনি ক্ৰ্য়ামতের নিশ্চিত নিদর্শন” । [সূরা আয্যুখরুফ ৪ ৬১] 


অনেক মুফাস্সির এ আয়াত দ্বারা ‘ঈসা আলাইহিস সালাম এর অবতীর্ণ হবার 
দলীল গ্রহণ করেছেন। ইবনে আব্বাস থেকেও তা বর্ণিত হয়েছে। আহমাদ তার 
মুসনাদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এ আয়াতের তাফসীরে বর্ণনা 


* সহীহ মুসলিম (হাদীস নং ২৯৪০) । 
২ সহীহ বুখারী (হাদীস নং ৩০৫৭), সহীহ মুসলিম (হাদীস নং ১৬৯), শব্দচয়ন ইমাম বুখারী । 


২৯৫ 


করেন, তিনি বলেছেনঃ ‘এটা হচ্ছে ক্বয়ামতের পূর্বে ‘ঈসা আলাইহিস সালাম এর 
আবির্ভাব” ৷ 


অনুরূপভাবে বহু সহীহ হাদীসেও “ঈসা আলাইহিস সালাম এর অবতীর্ণ হওয়ার 
কথা এসেছে। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত 
হাদীসে এসেছে, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


SS Jus So ep on SB djs OF SDgd 04 gs ED) 
Sr A hs Y Sr JUN ashy BF ey AE Fy ct) 
(3 bg GL co Lys Bal gH Bleed) OSG 
“যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, অচিরেই তোমাদের মাঝে 


ফেলবেন, শুকর হত্যা করবেন, জিযিয়া তথা প্রাণ রক্ষা কর রহিত করবেন আর 
সম্পদ এমনভাবে বেড়ে যাবে যে, তা কেউ গ্রহণ করবে না, শেষ পর্যন্ত এমন অবস্থা 


হবে যে, একটি সাজ্দা দুনিয়া ও তাতে যা আছে তার থেকেও বেশী উত্তম হবে”*। 


চতুৰ্থ আলামত ঃ ইয়া’জুজ মা’জুজ বের হওয়া 

তাদের সংখ্যা অনেক, তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো থাকবে না, বলা 
হয়ে থাকে তারা নূহ আলাইহিস সালাম এর সন্তান ইয়াফিছ এর বংশধর ৷ তাদের 
বের হওয়া কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত ৷ 


মহান আল্লাহ বলেনঃ 


N32 Td >] 4 পলা ua Uh 
SANIT # CONKS I AABIF REAL ESSH G 


Ed 


(Av-a1 0 & BRE GSAS GN 


“এমনকি যখন ইয়া’জুজ ও মা’জুজকে মুক্তি দেয়া হবে এবং তারা প্রতি উচ্চ 


* মুসনাদ (১/৩১৮) । 
২ সহীহ বুখারী (হাদীস নং ২২২২), সহীহ মুসলিম (হাদীস নং ১৫৫), এখানে ইমাম মুসলিমের 
শব্দ নেয়া হয়েছে। 


২৯৬ 


ভূমি হতে ছুটে আসবে। আর অমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হবে, আকস্মাৎ 
কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে” । [সূরা আল-আমষ্িয়া £ ৯৬-৯৭] 


বুখারী ও মুসলিম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন তার কাছে ভীত-বিহবল 
অবস্থায় প্রবেশ করে বললেন ৪ 
Trl C0 05) 2 ES ISLS op 2A hy dial) 
(«<.. gst B19 PLS) anol Br 32 0d2 fs 


“আল্লাহ্‌ ব্যতীত কোন হন্ধ মা‘বুদ নেই, আরবদের জন্য ধ্বংস অপেক্ষা করছে, 
এমন এক বিপদ হতে যা নিকটবতী হয়েছে। ইয়া'জূজ ও মা’জুজের প্রাচীরের 
এতটুকু খুলে গেছে” ‘(তিনি বৃদ্ধাঙ্গলি ও তার সাথের আঙ্গুলি দিয়ে গোল বৃত্ত 
বানিয়ে দেখালেন)..””। 


পঞ্চম আলামত ঃ কাবার ধ্বংস ও তার মধ্যস্থিত অলংকারসমূহ লুট হওয়া 

সহীহ হাদীসে প্রমাণিত যে, হাবশা তথা আবিসিনিয়ার ছোট (হান্কা) পিন্ডলী 
বিশিষ্ট ব্যক্তির হাতে কঝ্বরা'বা ধ্বংস হবে ও তার অলংকার লুট হবে। বুখারী ও 
মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন ৪ 


Est op US pdt 95 LaSll 24) 
“আবিসিনিয়ার ছোট (হাক্কা) পিন্ডলী বিশিষ্ট ব্যক্তি ক্ব“বা ধ্বংস করবে”*। 


অনুরূপভাবে ইমাম আহমাদ বিশুদ্ধ সনদে আব্দুল্লাহ ইবনে ‘আমর থেকে বর্ণনা 
করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন ঃ 


of 3783 gle rng LS OP GEL Y5 LSI DI) 


* সহীহ বুখারী (হাদীস নং ৩৩৪৬), সহীহ মুসলিম (হাদীস নং ২৮৮০)। 
২ সহীহ বুখারী (হাদীস নং ১৫৯১), সহীহ মুসলিম (হাদীস নং ২৯০৯) । 


২৯৭ 


“আবিসিনিয়ার ছোট (হাক্কা) পিন্ডলী বিশিষ্ট ব্যক্তি ক্া“বা ধ্বংস করবে, তার 
দিকে তাকিয়ে আছি, তার মাথায় টাক, পা ও পিন্ডলীর মাঝের অংশ এবং হাত ও 
কনুর মাঝের অংশ বাঁকা, সে তার কুঠার ও কোদাল দিয়ে কাবা ঘরে আঘাত 


> 


করছে””। 


ষষ্ট আলামত ৪ ধোঁয়া 


আকাশ থেকে এক বৃহদাকারের ধোঁয়া বের হয়ে মানুষকে ঢেকে ফেলবে এবং 
তা তাদের সকলকে পাবে। কুরআন ও সুন্নায় এর দলীল বিদ্যমান । 


আল্লাহ তাআলা বলেন ৪ 
01-1500) EH EIR MES + Af, ATES 


“অতএব, আপনি অপেক্ষা করুন সে দিনের যেদিন স্পষ্ট ধুম্নাচ্ছন্ন হবে আকাশ, 
আর তা আবৃত করে ফেলবে মানব জাতিকে, তা হবে কষ্টদায়ক শাস্তি” । [সূরা 
আদ-দুখান ৪ ১০-১১] 

সুন্নাহ থেকে দলীল ঃ হুযাইফা ইবনে আসীদ কর্তৃক পূর্বে বর্ণিত হাদীসে নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন $ 


lls ded EAN SB DUT pis MS IS Sr LIE Uj) 


“ক্য়ামত এঁ পৰ্যন্ত সংঘটিত হবে না যে পৰ্যন্ত তার পূর্বে তোমরা দশটি নিদর্শন 
দেখতে না পাবে”, “তারপর তিনি ধোয়া, দাজ্জাল, আদ্দাব্বাহ তথা অদ্ভূত প্রাণীর 
কথা উল্লেখ করলেন” । আলহাদীস। 


সপ্তম আলামত ঃ কুরআন যমীন থেকে আসমানে উঠিয়ে নেয়া 


লিখিত বা মুখস্তকৃত যাবতীয় আয়াত উঠিয়ে নেয়া হবে। রাসূলের সুন্নায় এর 
দলীল বিদ্যমান । ইবনে মাজাহ এবং হাকিম হুযাইফা বর্ণিত হাদীসে নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন ৪ 


* মুসনাদে ইমাম আহমাদ (২/২২০) । 


২৯৮ 


Ys lo Ny ee b EADY Sr 2 I oI bE BID 
Ce RY a2 2991S 2 DY d dy FM AES Ge Spy dls 


“ইসলাম মিটে যাবে যেমন করে কাপড়ের নকশা মিটে যায়, শেষ পর্যন্ত রোযা, 
_ নামায ও হজ্ব-কুরবানী কি তাও জানবে না, আর মহান আল্লাহর কিতাব এক 
_ রাত্রিতে উঠে চলে যাবে। ফলে জমীনের বুকে তা থেকে একটি আয়াতও অবশিষ্ট 


অষ্টম আলামত ৪ পশ্চিম দিক হতে সূৰ্য উঠা 


__ কুরআন ও সুন্নায় এ আলামতের সমর্থনে অনেক দলীল প্রমাণাদি এসেছে। 
আল্লাহ তা'আলা বলেন ৪ 


¢ EGIL HOI LIES SI PATEL 


yr + 


(\ oA:pley 


“যেদিন আপনার প্রতিপালকের কোন নিদর্শন আসবে সেদিন তার ঈমান কোন 
কাজে আসবেনা যে পূর্বে ঈমান আনেনি অথবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ 
লাভ করেনি” । [সূরা আল-আন‘আম ৪১৫৮] 


এক বিরাট সংখ্যক মুফাস্্‌সির এ মত পোষণ করেছেন যে, “যেদিন আপনার 
প্রতিপালকের কোন নিদর্শন” দ্বারা পশ্চিম দিক হতে সূর্য উঠা বুঝানো হয়েছে। 
ত্বাবারী এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীনদের মতামত উল্লেখ করে সবশেষে মন্ত 
ব্য করেন ৪ ‘এ ব্যাপারে সবচেয়ে সঠিক মত হওয়ার উপযুক্ত হলো যা রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীস দ্বারা প্রমাণিত, তিনি বলেছেন ৪ এটা 
এ সময় যখন পশ্চিম দিকে সূর্য উঠবে’ । 


অনুরূপভাবে বুখারী ও মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীসে বর্ণনা 


* সুনান ইবনে মাজাহ (২/১৩৪৪, হাদীস নং ৪০৪৯), মুসতাদরাক হাকিম (৪/৪৭৩) আর তিনি 


ইমাম মুসলিমের শর্ত অনুসারে সহীহ বলে মন্তব্য করেছেন, ইমাম যাহাবীও তা সমর্থন 
করেছেন। 


২ তাফসীর ইবনে জারীর (৮/৯৭) । 


২৯৯ 


করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 
bl Tb cab 13g Ue of idl elles gr i) 845) 
SG CS If 5 cp Cal 5G | Ul) nds Cy Yo SIG O gaa: 1 gal 
Ce Ui) 
“পশ্চিম দিকে সুর্য না উঠা পর্যন্ত ক্রয়ামত ঘটবে না, যখন পশ্চিম দিকে সূর্য 


উঠবে তখন মানুষ তা দেখা মাত্র সবাই একত্রে ঈমান আনবে, আর সেটাই হলো 
এ সময় যখন কোন মানুষের ঈমান কাজে আসবে না যদি এর পূর্বে ঈমান না এনে 


থাকে, অথবা তার ঈমানের মাধ্যমে কল্যাণ লাভ না করে থাকে" । 


নবম আলামত ঃ দাব্বাহ বা বিচিত্ৰ এক প্রাণী বের হওয়া 


আর তা’ হলো এমন এক বিরাট সৃষ্টি যার সম্পর্কে বলা হয়ে থাকে তার দৈর্ঘ্য 
হবে ষাট হাত, চার পা এবং পশম বিশিষ্ট । কেউ কেউ বলেন ৪ তার সৃষ্টি বেশ 
কয়েক প্রকার জন্তুর মত বিভিন্ন ধরণের ৷ 


কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত যে, ক্ৰ্য়ামতের পূর্বে তার আবির্ভাব হবে, মহান 
আল্লাহ বলেন ৪ 
BE SMITE SE GSS IE ITE OHSS ¥ 
des 5 


Avi E GFE SUE 


যমীন থেকে এক জীব বের করব, যা তাদের সাথে কথা বলবে, এ জন্য যে, মানুষ 
আমার নিদর্শন সমূহে বিশ্বাস করতনা” । [সুরা আন নামল ৪৮২] 


ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন £ রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


SCS If 5 op CT SG | Ui) ls Elix Yo BSS) 
১ সহীহ বুখারী (হাদীস নং ৪৬৩৬) সহীহ মুসলিম (হাদীস নং ১৫৭) । 


৩০০ 


(29812133 de dly Ue or idl € lb dye Ui) 
“তিনটি বস্তু যখন বের হবে তখন কোন আত্মার ঈমান গ্রহণ করা তার কোন 
উপকারে আসবে না যদি তার আগে ঈমান না এনে থাকে বা তার ঈমানের মাধ্যমে 
' কল্যাণকর কিছু অর্জন না করে থাকে। পশ্চিম দিক হতে সূর্য উদয় হওয়া, দাজ্জাল 
' এবং দাব্বাতুল আরদ বা যমীন থেকে উত্থিত জীব” । 
{অনুরূপভাবে ইমাম আহমাদ আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে নবী 
' করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন ৪ 


EZ Br oF 03h E pte 7 Gf rl ped TD ES) 


(msl of Cp 1d 38d Ss dl OH Jd mad bl 


“দাব্বাহ বের হয়ে মানুষের নাকের উপর দাগ দিয়ে দিবে, তারপর তোমাদের 
মধ্যে বিচরণ করবে, এমনকি কোন লোক উট খরিদ করার পর কেউ জিজ্ঞাসা 
করবে কার থেকে খরিদ করেছ? বলবে £ একজন নাকের উপর দাগ বিশিষ্ট লোক 


থেকে”* ৷ হাইছামী সহ অন্যান্য মুহাদ্দিসগণ এ হাদীসের সনদকে বিশুদ্ধ বলে মত 
প্রকাশ করেছেন। 


দশম আলামত ঃ বিশাল এক আগুন বের হওয়া 
যা এডেন থেকে বের হয়ে মানুষদেরকে তাদের হাশর ভূমি তথা একত্রিত 
হওয়ার স্থানে জমা করবে। এ আলামত হচ্ছে সর্বশেষ বড় আলামত ৷ রাসূলের 
সুন্নাহ দ্বারা এ আলামত প্রমাণিত; যা পূর্বে বর্ণিত ইমাম মুসলিম সংকলিত হুযাইফা 
ইবনে আসীদের হাদীসে এসেছে, যাতে বলা হয়েছে ৪ 
(rE dl bl 365 al cr EF 0 SDS 13) 

“আর এ গুলোর শেষ আলামত হচ্ছে £ঃ এমন এক আগুন যা ইয়েমেন থেকে 

বের হয়ে মানুষকে তাদের হাশরের মাঠ তথা একত্রিত হওয়ার স্থানের দিকে 


” সহীহ মুসলিম, (হাদীস নং ১৫৮)। 
২ মুসনাদে আহমাদ (৫/২৬৮) । 


৩০১ 


হাঁকিয়ে নিয়ে যাবে” । 


হুযাইফার হাদীসের অপর বর্ণনায় এসেছে ৪ 
(ll dr 7 046 535 2 C03) 
“আর এক আগুন যা এডেনের গভীর থেকে বের হয়ে মানুষকে চলতে বাধ্য 
করবে” । 


এ আলামতগুলোই বড় আলামত যা ক্ন্য়ামত হবার পূর্বে ঘটবে । যখন এগুলো 
ফুরিয়ে যাবে তখনই মহান আল্লাহর নির্দেশে ক্্য়ামত অনুষ্ঠিত হবে। বর্ণনায় 
এসেছে যে, সুতার মধ্যে যেমন মালা গাথা থাকে এ আলামতগুলো তেমনিভাবে 
একটার পর একটা ক্রমান্বয়ে গ্রথিত, যার একটা প্রকাশ পাওয়ার সাথে সাথে 
আরেকটা তার পশ্চাতে আসবে । 


ত্রাবরানী তার আওসাত্ব গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন ৪ 
CESS 1 EE LS oalsy ht 3) se ant SUN ES) 


দানা একটির পর একটা ক্রমান্বয়ে সাজানো থাকে তেমনিভাবে তাও একটার পর 


একটা ক্রমান্বয়ে সাজানো” । 


* সহীহ মুসলিম (হাদীস নং ২৯০১) । 
২ মুণজামুল আওসাত্ব (৫/১৪৮, হাদীস নং ৪২৮৩) । 


৩০২ 


দ্বিতীয় পরিচ্ছেদ £ কবরের নেয়ামত ও তার আযাব বা শাস্তি 
এর মধ্যে তিনটি বিষয় রয়েছেঃ 


প্রথম বিষয় £ঃ কবরের নেয়ামত ও শাস্তির উপর ঈমান আনা ও তার 
প্রমাণাদি 


ঈমানের যে সমস্ত মুলনীতি কুরআন ও সুন্নাহর দলীল-প্রমাণাদি দ্বারা সাব্যস্ত হয়েছে 
তম্মধ্যে অন্যতম হচ্ছে £৪ নেককারদের কবরে নেয়ামত আর গুনাহগার-পাপী 
বদকারদের মধ্যে যারা শাস্তির যোগ্য তাদের কবরে আযাব ভোগ করার উপর ঈমান । 


কবরের নেয়ামতের উপর কুরআন থেকে দলীল ঃ মহান আল্লাহর বাণী ৪ 
Ovid & BITE AGAMA GCHHELB 3 


“যারা শাশ্বত বাণী (লা ইলাহা ইল্লাল্লাহ) তে বিশ্বাসী তাদেরকে দুনিয়ার জীবনে 
ও আখিরাতে আল্লাহ্‌ সুপ্রতিষ্ঠিত রাখবেন” । [সূরা ইব্রাহীম ৪ ২৭] 


এ আয়াত প্রমাণ করছে যে, আল্লাহ তাআলা মু’মিনদেরকে কবরে প্রশ্নের সময় 
সুপ্রতিষ্ঠিত রাখবেন । এর পর সে অনুসারে নেয়ামত প্রদান করবেন। 


সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন ৪ 


dl dom) ust Of dl Yd) Y of ws 6 03 3 cl ua 13)) 
§ SBLALEAGHAMER Fd Ml 


ee EG RAE RT TSR STE 
দিবে যে, আল্লাহ ব্যতীত হক্ব কোন মাবুদ নেই, আর অবশ্যই মুহাম্মাদ আল্লাহর 
রাসূল । আর এটাই হলো আল্লাহর বাণী ৪ “যারা শাশ্বত বাণী (লা ইলাহা 
ইল্লাল্লাহ)তে বিশ্বাসী । তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন” । 


* সহীহ বুখারী (হাদীস নং ১৩৬৯) । 


ত০৩ 


কুরআন থেকে কবরের শাস্তির প্রমাণ মহান আল্লাহর বাণী ৪ 
ARLES SEES CSB NBR ES GS} 
CE te: 50 & GIAMSH OIG SFG 


“আর ফির‘আউনের সম্প্রদায়কে কঠোর শাস্তি বেষ্টন করল । তাদেরকে সকাল 
ও সন্ধ্যায় আগুনের সম্মুখে পেশ করা হয়, আর যেদিন ক্ন্য়ামত সংঘটিত হবে 
সেদিন (বলা হবে) ফির‘আউনের সম্প্রদায়কে কঠোর শাস্তিতে নিক্ষেপ কর” । 
[সূরা গাফির £৪ ৪৫-৪৬] 

কুরতুবী বলেন ৪ ‘অধিকাংশের মতে এ পেশ কবরে করা হবে, যা কবরের 
আযাবের বাস্তবতার উপর দলীল’ ৷ 

হাফেয ইবনে কাসীর বলেন ৪ ‘কবর সমূহে বরযখ তথা মধ্যবতী কালের শাস্তি 
সাব্যস্ত করার ক্ষেত্রে সুন্নাতের অনুসারীদের জন্য এ আয়াত একটি বিরাট 
মূলনীতি’ । 

অনুরূপভাবে কুরআন থেকে কবরের আযাবের উপর আরেকটি দলীল ৪ আল্লাহ 
তা'আলার বাণী ৪ 


EAA SI LAA TEP 
042 & HESIOD SALE I Yo 

প্রত্যাবর্তিত হবে” । [সুরা আত তাওবাহ ৪ ১০১] 

সালফে সালেহীন তথা উম্মাতের পূর্বেকার গ্রহণযোগ্য মনিষীগণের অনেকেই এ 
আয়াত দ্বারা কবরের আযাবের উপর দলীল নিয়েছেন। মুজাহিদ থেকে বর্ণিত, তিনি 
এ আয়াতের তাফসীরে বলেন £$ ক্ষুধা ও কবরের আযাব’, বললেন ঃ ‘তারপর তারা 
মহা শাস্তির দিকে প্রত্যাবর্তিত হবে’ ক্ব্য়ামতের দিন । বক্বাতাদা থেকে বর্ণিত, তিনি 
বলেন ৪ ‘দুনিয়ার শাস্তি ও কবরের শাস্তি, তারপর তারা মহা শাস্তির দিকে 
প্রত্যাবর্তিত হবে’ । ইমাম বুখারীও কবরের আযাব সংক্রান্ত হাদীস উল্লেখ করার 
আগে পূর্বভাষ্য হিসাবে এ আয়াত ও তার পূর্বোল্লেখিত আয়াত দ্বারা কবরের 
আযাবের উপর দলীল গ্রহণ করছেন” । 


* সহীহ বোখারী, বিষয়ঃ কবরের শাস্তির ক্ষেত্রে যে বর্ণনা এসেছে, ফাতহুল বারী (৩/২৩১) । 


৩০৪ 


S$ ee 
3 
5 
BB 
3 
3 
Be 
A 


॥_ তবে কবরের নেয়ামত ও তার আযাবের উপর রাসূলের সুন্নায় যে সমস্ত দলীল 
এসেছে তার সংখ্যা অনেক । তম্মধ্যে অন্যতম হচ্ছে ৪ 


বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত হাদীসে 

এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 

al or 08 OL sly BAL alas ade PF Db BY Sirf OY 

Sais Lin JU 0 fal cad 01 fal op ON oly El fal od El 
CELA op dil Shay Sr 

“তোমাদের কেউ যখন মারা যায় তখন তার কাছে সকাল সন্ধ্যা তার বসার স্থান 


পেশ করা হয়। যদি জারনাতবাসী হয় তাহলে জান্নাতীদের স্থান, আর যদি জাহান্নামী 
হয় তবে জাহার্নামীদের স্থান। তারপর বলা হয়ঃ ক্বরয়ামতের দিন আল্লাহ তোমাকে 


পুনরুথিত করা পর্যন্ত এটা তোমার বসার স্থান” । 


সহীহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে নবী করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


OBI olds cp eam Of dl Dye IHG Y Of 3 


“যদি এ ভয় না থাকত যে, তোমরা দাফন করা ত্যাগ করবে তাহলে আমি 
আল্লাহর কাছে দো'আ করতাম তিনি যেন তোমাদেরকে কবরের আযাব শোনান”*। 


কুরআন ও সুন্নায় এর উপর অনেক দলীল-প্রমাণাদি এসেছে, এখানে এমন কিছু 
উল্লেখ করা হয়েছে যা দ্বারা কবরের নেয়ামত ও আযাব সাব্যস্ত হয়। আল্লাহ 
সবচেয়ে বেশী জানেন। 


* সহীহ বুখারী (হাদীস নং ১৩৭৯) ও সহীহ মুসলিম (হাদীস নং ২৮৬৬) । 
২ সহীহ মুসলিম (হাদীস নং ২৮৬৮) 


৩০৫ 


দ্বিতীয় বিষয় £ঃ কবরের নেয়ামত ও শাস্তি রহ ও শরীর 


কবরের শান্তি বা শান্তি শরীর ও আত্মা উভয়ের উপর হয়। সুতরাং আত্মা 
দেহের সাথে মিলিত হয়ে প্রশান্তি লাভ করে অথবা শাস্তি ভোগ করে। তাই শাস্তি 
বা শাস্তি এ দু'য়ের উপরই হয়ে থাকে। তবে কখনও কখনও রূহ শরীর থেকে 
আলাদাভাবে শান্তি বা শাস্তি ভোগ করে থাকে। তখন শরীর থেকে রূহকে ভিন্ন 
করে শান্তি বা শাস্তি দেয়া হয় । 


কুরআন ও সুন্নার দলীল প্রমাণাদি তা সাব্যস্ত করছে। আহলে সুন্নাত ওয়াল 
জামা'আতও এ ব্যাপারে একমত হয়েছে, এ সমস্ত লোকদের মতের বিপরীতে, 
যারা ধারণা করে যে, কবরের আযাব ও নেয়ামত সর্বাবস্থায় শুধুমাত্র রহের উপর 
হবে, দেহের সাথে এর কোন সম্পর্ক নেই। 


এর উপর প্রমাণাদির মধ্যে রয়েছে ইমাম বুখারী কর্তৃক সঙ্কলিত আনাস ইবনে 
মালিকের হাদীস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 
OU odes € 5 goad 413 ool 46 S53 05 3 E23 3 Al OF 
ABN LG (EE 4) fr 3 da S LB ES Lb ON 43 Blk OLS 
SUA GS UI 0 Baas S| SA JU dwg Bl As Sf Ag db 
JB mS Ld JUS ASI BU fy aay UPL Ll os lakes a dl 
C232 YUBA dh b ABS 3013 03 Ur dn 
HE dahl f° nang dont Cenatd pe le f° les opty el IY 
(Cn 


আসে, সে তাদের জুতার খটখট শব্দ শুনতে পায় এমতাবস্থায় তার কাছে দু’ 
ফিরিশ্তা আসে তারা তাকে বসানোর পর জিজ্ঞাসা করে £ ‘এ লোক (মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে তুমি কি বলতে’? তখন মু’মিন বলে $ 


৩০৬ 


২২২২ 


আমি সাক্ষ্য দেই যে, তিনি আল্লাহর বান্দা ও তীর রাসূল । তখন তাকে বলা হবে ৪ 
‘জাহান্নামে তোমার আসনের দিকে তাকাও, আল্লাহ তোমার সে আসনের বদলে 
জান্নাতে তোমার আসন করে দিয়েছেন, তারপর সে দু'টি আসনই দেখতে পাবে’ । 
আর মুনাফিক ও কাফিরকে যখন জিজ্ঞাসা করা হবেঃ ‘এ লোকটি সম্পর্কে তুমি কি 
বলতে’? সে বলবে ৪ ‘আমি জানিনা, মানুষ যা বলত আমিও তা বলতাম’ ৷ তারপর 
তাকে বলা হবে $ ‘তুমি জানওনি, আর পড়ওনি’। তাকে লোহার হাতুড়ি দিয়ে 
এমনভাবে আঘাত করা হবে যার ফলে সে এমন জোরে চিৎকার করবে যা মানুষ ও 


জনন ব্যতীত তার কাছে যারা থাকবে তারা সবাই শুনতে পাবে” । 


অনুরূপভাবে আহমাদ, আবুদাউদ ও হাকিম প্রমুখ কর্তৃক সঙ্কলিত বারা ইবনে 
‘আযিৰ হতে বৰ্ণিত দীৰ্ঘ এক হাদীসে রূহ বের হওয়ার পর মু’মিনের রহ আসমানে 
উঠার কথা উল্লেখ করার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


(Eh) cr © OY 505 sled US asl ws 4x3) ১৪) 


“তারপর তার রূহ তার শরীরে ফেরৎ পাঠানো হবে, তখন তার কাছে দু'জন 
ফিরিশৃতা আসবে, তারা তাকে বসাবে, তারপর তারা তাকে বলবে ৪ তোমার রব 


তথা প্রতিপালক কে?”...আল হাদীস” । 


এ হাদীসটি হাকিম ও অন্যান্যগণ বিশুদ্ধ বলে মত প্রকাশ করেছেন। 


এ হাদীস দু’টি প্রমাণ করছে যে, কবরের নেয়ামত বা আযাব দেহ ও রূহ 
উভয়ের উপরই হবে; কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী ৪ 
“বান্দাকে যখন তার কবরে রাখা হয়” এর মধ্যে এ বিষয়ের উপর স্পষ্ট প্রমাণ 
রয়েছে। কারণ বান্দা শব্দটি রহ ও দেহ দু'টোরই নাম । অনুরূপভাবে বারা ইবনে 
‘আখযিবের হাদীসে প্রশ্ন করার সময় পূনরায় রূহ দেহে পাঠানো হবে বলে যে সুস্পষ্ট 
ঘোষণা এসেছে তাতেও বুঝা যাচ্ছে যে, কবরের শান্তি বা শাস্তি দেহ ও রূহ 
উভয়টিতেই হবে। তদুপরি এ দু’ হাদীসে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা 
শুধুমাত্র দেহের গুণাবলীরই অন্তর্গত। যেমন £ বলা হয়েছে ৪ ‘সে তাদের জুতার 


* সহীহ বুখারী (হাদীস নং ১৩৩৮) । 


২ হাদীসটি ইমাম আহমাদ তার মুসনাদে সংকলন করেন (8৪/২৮৭), আবু দাউদ তার সুনান 
(৫/৭৫, হাদীস নং ৪৭৫৩), হাকিম তার মুস্তাদরাক (১/৩৭-৩৮)। 


৩০৭ 


খটখট শব্দ শুনতে পায়’, ‘তারা দু'জন তাকে বসায়’, ‘তাকে লোহার হাতুড়ি দিয়ে 
আখাত করা হবে’, ‘সে ভীষণ জোরে চীৎকার করবে’ । এ সমস্ত শব্দ স্পষ্টভাবে 
প্রমাণ করছে যে, কবরে যে শান্তি বা শাস্তি হবে তা দেহ ও রূহ উভয়ের সাথে 
সম্পৃক্ত হবে। 

তবে কোন কোন দলীল-প্রমাণাদি থেকে বুঝা যায় যে, কোন কোন অবস্থায় 
শান্তি কিংবা শাস্তি ভিন্নভাবে রূহের উপর হবে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস 
(রাদিয়াল্লাহু আনহুমা) বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেন ঃ$ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ 


pas pb dlgrl d +1991 dl far — ol op GB STI] Al U) 
(AA fo S23 PDS SEIU WE op SU LF Ul Sy 
“যখন তোমাদের ভাইগণ নিহত হলো অর্থাৎ উহুদের যুদ্ধে, আল্লাহ তাআলা 


বিচরণ করতে পারে, জান্নাতের ফলসমূহ থেকে খেতে পারে আর আরশের ছায়ায় 
স্বর্ণের ঝাড়বাতির মধ্যে এসে আশ্রয় নিতে পারে” । 


তাই সংক্ষেপে এ কথা বলা যায় যে, কবরের নেয়ামত ও আযাব দেহ ও রূহ 
একত্রে উভয়ের উপর হয়ে থাকে। তবে কখনও কখনও শুধু রূহের উপরও হয়ে 
থাকে। 


সুন্নার উপর অভিজ্ঞ কোন এক ইমাম এ বিষয়টি সাব্যস্ত করতে গিয়ে বলেছেনঃ 
‘আহলে সুন্নাত ওয়াল জামা'আতের এক্যমতে শাস্তি ও শান্তি রহ ও দেহ উভয়ের 
উপরই হবে। রূহ দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় শাস্তি ও শান্তি ভোগ করবে। আর 
আত্মা দেহের সাথে এবং দেহ আতআবার সাথে মিলিত অবস্থায়ও আত্মা শাস্তি ভোগ 
করবে। অতএব এমতাবস্থায় শান্তি ও শান্তি উভয়ের উপরই হবে। আবার শরীর 
থেকে ভিন্ন ভাবে শুধু রূহের উপরও হবে’ । 


১ হাদীসটি ইমাম আহমাদ তার মুসনাদে সঙ্কলন করেন, (১/২৬৬), হাকিম তার মুস্তাদরাক 


(২/৮৮, ২৯৭), বর্ণনা করে বিশুদ্ধ বলে মত প্রকাশ করেছেন আর ইমাম যাহাবী তার মত 
সমর্থন করেছেন। 


৩০৮ 


তৃতীয় বিষয় 8 মুনকার ও নাকীর নামক দু'জন ফিরিশ্তার উপর ঈমান 


ফিরিশ্তাদের আলোচনায় মুনকার ও নাকীরের কথা আলোচনা হয়েছিল। 
ফিরিশ্তাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করার সময় এও বলা হয়েছিল যে, তারা 
দু'জন কবরে মৃত ব্যক্তিকে প্রশ্ন করার জন্য নিয়োজিত। এখানে তাদের উপর বিস্তারিত 
ঈমান আনয়ন, এবং তাদের দ্বারা কবরবাসীদের যে পরীক্ষা সংঘটিত হবে, তা 
আলোচনা করাই উদ্দেশ্য; কেননা সার্বিকভাবে এ বিষয়টি কবরের শান্তি ও শাস্তির 
উপর ঈমান আনার অঙ্গ । 


বহু সহীহ হাদীসে এ দু'জন ফিরিশৃতার গুণাগুণ, তাদের দ্বারা দাফনের পর 
কবরবাসীদেরকে প্রশ্ন করা প্রমাণিত হয়েছে। যেমন তিরমিযী ও ইবনে হিব্বান 
কর্তৃক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদীসে বর্ণিত হয়েছে, তিনি বলেন ৪ 
রাসুলুল্লাহ সাল্লান্যাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
BANE Jw 00, O13 sal MIS oll | Ju sl ch I) 
UN dd br dt Ma BS JI CAS VOY B ASIN 31g Sahl 
A pmyy LS at Of BY AYN gl dws BLS 0 dys 
Sol gn 05 dA rd Elda J ls LS LS :OY id 
S33 3 ales CAB Ok lll cas UB WBE ILS Ty cons 
dle eld ale oll PIN JUD EIS J SS ols LS SOYA 
(EUS aneas cp Bl ding Gx Ulan gd Jl IN asdlol Aled 
“যখন মৃত ব্যক্তিকে অথবা বলেছেন £ঃ তোমাদের কাউকে কবরস্থ করা হয় 
তখন তার কাছে দু'জন জমকালো গাড় নীল ফিরিশতা আসে তাদের একজনকে 
বলা হয় মুনকার, অপরজনকে নাকীর, তারপর তারা বলে ৪ ‘এ লোকটি সম্পর্কে 
তুমি কি বলতে? উত্তরে সে যা বলত তা বলবে, তিনি আল্লাহর বান্দা ও তাঁর 
রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন প্রকৃত ইলাহ্‌ নেই, এবং 


মুহাম্মাদ তাঁর বান্দা ও তার রাসূল । তখন তারা দু'জন বলবে ৪ আমরা ভালভাবেই 
জানতাম যে, তুমি এটা বলবে, তারপর তার কবরে দৈর্ঘ্য ও প্রস্থে সত্তর হাত পর্যন্ত 


৩০৯ 


প্রসারিত করা হবে... । আর যদি মৃত ব্যক্তি মুনাফিক হয় সে বলবে ঃ মানুষকে 
বলতে শুনেছি আমিও অনুরূপ বলেছি, আমি কিছু জানিনা । তখন তারা দু'জন 
বলবে ঃ আমরা ভাল করেই জানতাম যে, তুমি এটা বলবে তারপর যমীনকে বলা 
হবে যে, তার উপর দু’দিক থেকে মিশে যাও, তখন যমীন দু’দিক থেকে তার উপর 
মিশে যাবে যাতে তার পীজর ভেঙ্গে একাকার হয়ে যাবে। তারপর আল্লাহ তাকে 
তার এ শোয়ার স্থান থেকে পুনরুত্থান করা পর্যন্ত এভাবেই সে শাস্তি পেতে 
থাকবে” । 


পূর্বের আলোচনায় উল্লেখিত আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদীস দ্বারাও 
ফিরিশ্তাদ্বয়ের প্রশ্নের কথা প্রমাণিত হয়েছে। 


সুতরাং হাদীসসমূহে যে সমস্ত বিষয় সাব্যস্ত হয়েছে যেমন ফিরিশ্তাদ্বয়ের নাম, 
তাদের গুণাগুণ, কবরবাসীদের প্রতি তাদের প্রশ্ন, তার ধরন, মু'মিন তার কি উত্তর 
দিবে, মুনাফিক তার কি উত্তর দিবে, আর এর ফলে তাদের উপর যে নেয়ামত বা 
আযাব আসবে যার বিস্তারিত বিবরণ হাদীসসমূহে এসেছে তার উপর ঈমান 
আনয়ন করা ওয়াজিব । 


কবরের প্রশ্নোত্তর কি এ নবীর উম্মাতের জন্য সুনির্দিষ্ট যেমনটি কেউ কেউ মত 
প্রকাশ করেছেন নাকি তা প্রত্যেক নবীর উম্মাতের জন্যই যেমনটি অন্য একদল 
আলেমের মত? এ ব্যাপারে আলেমগণ বিভিন্ন মত পোষণ করেছেন। তবে কুরআন 
ও হাদীসের দলীল-প্রমাণাদি দ্বারা বুঝা যায় যে, তা এ উম্মাতের জন্য নির্দিষ্ট নয় 
বরং প্রত্যেক উম্মাতের জন্যই । আর অধিকাংশ অভিজ্ঞ আলেম এ মতের পক্ষেই 
রায় দিয়েছেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশী জানেন। 


* সুনান তিরমিযী, (৩/৩৮৩, হাদীস নং ১০৭১), এবং হাসান গরীব বলে মন্তব্য করেছেন। 
(৭/৩৮৬, হাদীস নং ৩১১৭) । 


৩১০ 


তৃতীয় পরিচ্ছেদ 
পুনরুখানের উপর ঈমান 


__ পুনরুখানের উপর ঈমান আনা এ দ্বীনের মহান মুলনীতিগুলোর অন্যতম৷ এ 
বিষয়ে কুরআন ও সুন্নায় বর্ণিত দলীল-প্রমাণাদি থেকে বুঝা যায় যে, এর সাথে 
সংশ্লিষ্ট বিষয়াদি অনেক । আর তাই এখানে এ বিষয়টি বেশ কয়েকটি আলোচনার 
' মাধ্যমে পেশ করা হবে যাতে করে তার হাকীকত, তার উপর ঈমানের গুরুত্ব এবং 
' তার বিভিন্ন অবস্থা ও ঘটনার উপর কিভাবে ঈমান আনতে হবে তা স্পষ্ট ভাবে 
প্রকাশ পায়। 


প্রথম বিষয় 8 পুনরুখান ও তার হাকীকত 


পুনরুখানকে আরবীতে বলা হয় ৪! আরবদের ভাষায় তার দু'টি অর্থ হয় ৪ 
প্রথম অর্থ ৪ পাঠানো, এ অর্থেই ব্যবহৃত হয়েছে আল্লাহ্‌ বাণী ৪ 
Oris & CRABISUNSS 


“তারপর আমরা তাদের পরে মূসাকে প্রেরণ করেছি” । [সূরা আল-আ‘রাফঃ 
১০৩] অর্থাৎ আমি পাঠিয়েছি । 


দ্বিতীয় অর্থ ৪ উঠানো, নড়াচড়া করানো, বলা হয়ে থাকে ৪ ৩০৯5৬ ক ত 
অর্থাৎ ‘আমি উটকে উঠালাম তাতে সে উঠে পড়ল । আর এ অর্থেই বলা হয় 
“মৃতদের উত্থান’; তাদেরকে তাদের কবর থেকে জীবিত করণ ও উঠানোর 
মাধ্যমে । আল্লাহ তা'আলা বলেন ৪ 


(0:54) ছু BSG Atketgs | 


“তারপর আমরা তোমাদেরকে পুনর্জীবিত করেছি তোমাদের মৃত্যুর পরে” [সূরা 
আল বাকারাহ ৪ ৫৬] অর্থাৎ তোমাদেরকে জীবিত করেছি। 


আর শরীয়তের পরিভাষায় = =)| (পুনরুখখান) বলা হয় £ আল্লাহ তা'আলা 


৩১৯ 


কর্তৃক মৃতদের জীবিতকরণ ও তাদেরকে তাদের কবর থেকে বের করা। 
পুনরুখানের হাকীকত ঃ আল্লাহ তা'আলা কবরবাসীদের শরীরের নষ্ট হওয়া 
অংশ একত্ৰিত করবেন এবং তার নিজস্ব ক্ষমতায় পূর্বের মত সেগুলোর পুনরাবর্তন 
ঘটাবেন। তারপর সেগুলোতে রূহ ফেরত দিবেন এবং তাদেরকে বিচার-ফয়সালার 
EE 
FEE SHEL x I EEN GAINES G5 BHEUSIS 
(v৭ VAG BG LLIN? 
“আর সে আমাদের সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা 
ভুলে যায়, সে বলে ৪ ‘কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পঁচে গলে যাবে?’ 


বলুন ৪ ‘তার মধ্যে প্রাণের সঞ্চার তিনিই করবেন যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন, 
এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত ৷’ [সূরা ইয়াসীন £ ৭৮-৭৯] 


অনুরূপভাবে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 
Ll cs 3) :Alnl | SLE cr ml Uh 0 a> 2) ul) 
la gid obs JS) alo) | 13) sx RE sl és b> 
:J Told JG dl aasd fl) jf SRS BL bs mxbl 

“এক লোকের মৃত্যু আসন্ন হলে যখন সে তার জীবন সম্পর্কে নিরাশ হলো, 
তখন তার পরিবার-পরিজনকে এ বলে অসিয়ত করল ৪ ‘আমি মরে গেলে আমার 
জন্য অনেক কাঠ জোগাড় করবে তারপর আগুন লাগিয়ে দিবে, যখন আগুন আমার 
গোস্ত খেয়ে ফেলবে এবং শুধুমাত্র হাঁড় পর্যন্ত ঠেকবে তখন সেগুলোকে নিয়ে পিশে 


কোন এক গরম দিনে বা ঝড়ের দিনে সমুদ্রে ছিটিয়ে দিবে। তারপর আল্লাহ্‌ 
তাআলা তা একত্ৰিত করে জিজ্ঞাসা করলেন ঃ ‘কেন তুমি এ রকম করেছ’? সে 


বলল ৪ঃ আপনার ভয়ে । ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন” । 
* সহীহ বুখারী (হাদীস নং ৩৪৭৯) । 


৩১২ 


উপরোক্ত আয়াত ও হাদীস থেকে এ কথা প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলা এ 
শরীরেই পূনরাবর্তন ঘটাবেন এবং এর পঁচা নষ্ট হয়ে যাওয়া অংশ একত্রিত 
ফেরত দিবেন। সুতরাং সে সত্তারই পবিত্রতা ঘোষণা করছি যাকে কোন কিছু 
অপারগ করতে পারে না, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান । 


উপর পানি অবতীর্ণ করবেন, কবরবাসীগণ যার মাধ্যমে ঘাস যেভাবে উৎপন্ন হয় 
সেভাবে উৎপন্ন হবেন। এর প্রমাণ সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রার 
হাদীস, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


Ol JG yell ‘JG la 0 uJ Ol Ui চন LIN Cm =) 
op dl dit © dE Cal UE is O04 UE cal IOS NAS 
Lbs 3) dle 31 ssh OLY op nd Jl ca US Opn sls sla 
(ld Px eS 1 4) Ell EE $9 ly 
“দু'ফুৎকারের মাঝখানের সময় চল্লিশ”, (শ্রোতা) বলল ঃ চল্লিশ দিন? তিনি 
বললেন £ঃ আমি তা বলতে অস্বীকার করছি। বলল ঃ চল্লিশ মাস? তিনি বললেন ৪ 
আমি তা বলতে অস্বীকার করছি। বলল ৪ চল্লিশ বছর? তিনি বললেন £ঃ আমি তা 
বলতে অস্বীকার করছি। তিনি বললেন ৪ “তারপর আল্লাহ আকাশ থেকে পানি 
অবতীর্ণ করবেন, যাতে তৃণ-লতা যেভাবে উৎপন্ন হয় তেমনি করে তারাও উৎপন্ন 
হবে । মানুষের শরীরের সবকিছুই নষ্ট হয়ে যায় তবে একটি হাড়, আর সেটা হলো 
মেরুদন্ডের নিমস্থিত হাড় বিশেষ । আর তার থেকেই ক্ন্য়ামতের দিন সৃষ্টি জোড়া 
লাগবে” । 


এ হাদীসে পূনরুত্থান কিভাবে হবে তার প্রমাণ পাওয়া যায় ৪ কবরবাসীগণ 
দু’ফুৎকার তথা মৃত্যুর ফুৎকার ও পুনরুতখানের ফুৎকার এ দু'য়ের মধ্যবর্তী সময় 
চল্লিশ পর্যন্ত তাদের কবরে অবস্থান করবে, চল্লিশ দ্বারা কি চল্লিশ দিন না চল্লিশ 
মাস নাকি চল্লিশ বছর বুঝানো হয়েছে এ সম্পর্কে হাদীসের বর্ণনাকারী 


১ সহীহ বুখারী (হাদীস নং ৪৯৩৫), সহীহ মুসলিম (হাদীস নং ২৯৫৫)। 


৩৯৩ 


সুনির্দিষ্টভাবে কিছু বলতে অস্বীকার করেছেন। যদিও কোন কোন বর্ণনায় তা চল্লিশ 
বছর বলে নির্ধারণ করা হয়েছে। তারপর আল্লাহ যখন তার সৃষ্টিকে পূণজ্জীবিত 
করার ইচ্ছা করবেন তখন তিনি আকাশ থেকে বৃষ্টি অবতীর্ণ করবেন। কোন কোন 
বর্ণনায় এসেছে, সে বৃষ্টি পুরুষের বীর্যের মত গাড় হবে, ফলে এ পানি থেকে 
কবরবাসীগণ তাদের শরীরের মেরুদন্ডের নীচের হাড় ব্যতীত বাকী সবকিছু পচে 
গলে মিশে যাবার পরে ঘাস যেভাবে উৎপন্ন হয় সেভাবে উৎপন্ন হবে। তবে এটা 
নবী-রাসূলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কারণ তাদের শরীর পঁচে না, যার বর্ণনা 
আগেই চলে গেছে। এ আলোচনা দ্বারা পুনরুখানের হাকীকত, তার সময় এবং তা 
কিভাবে হবে স্পষ্ট হয়ে গেল । আল্লাহ সবচেয়ে বেশী জানেন। 


দ্বিতীয় বিষয় £ কুরআন, সুন্নাহ ও যুক্তির ভিত্তিতে পুনরুখানের প্রমাণ 


কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলা মৃতদের পুনরুদ্ঘিত 
করবেন, কুরআন ও সুন্নার বহু স্থানে এ বিষয়টি প্রমাণসহ বর্ণনা করা হয়েছে। 
কুরআন থেকে দলীল ঃ মহান আল্লাহর বাণী ৪ 


(ous 54) 6 14 5 পৰ পপ tee EP tr) 2w a 3S SES Ys 


REO CENTS TEE EC EET 
তোমরা কৃতজ্ঞ হও” । [সূরা আল- বাকারাহ ৪ ৫৬] 


COAL L KARE MOSAIC 


“তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি আত্মার সৃষ্টি ও পুনরু্থানেরই 
অনুরূপ ৷ নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা” । [সূরা লুকমান ৪ ২৮] 


32. < Cy ৰণ 5% ES U0 5১2% £22 es € 13974 FETSAN JS পণ 
(Vind) 4 Gedyss 


“কাফিররা ধারণা করে যে, তারা কখনও পুনরথ্খত হবে না, বলুন ৪ অবশ্যই 
হবে, আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুদ্খিত হবে তারপর 
তোমরা যা করতে তা তোমাদেরকে অবশ্যই জানানো হবে, আর তা আল্লাহর পক্ষে 


৩১৪ 


সহজ” । [সূরা আত-তাগাবুন ৪ ৭] 

সুন্নাহ থেকে দলীল ৪ 

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
_ সাল্লাম থেকে বর্ণিত হাদীস, তিনি বলেছেন ৪ 
23 Dl pmmdl S 2 Gad Jl d wis GU dl ssl ou 2d YJ) 
gf ea 2 SIH OFC sb ab Ely E UU di sib cp J) 28 

(AAU dST AP BE ay PIN 

“তোমরা আল্লাহর নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণে ব্যস্ত হয়ো না; কেননা 
আসমানে যা আছে, আর যমীনে যা আছে সব কিছুই মূৰ্ছিত হয়ে পড়বে, তারপর 
আবার তাতে ফুঁ দেয়া হবে তখন আমি সর্ব প্রথম উদিত হবো, অথবা বলেছেন $ 
আমি প্রথম উত্ধিতদের মধ্যে হবো, আমি তখন মূসাকে দেখতে পাব যে তিনি 
আরশ ধরে আছেন...” । 


অনুরূপভাবে ইমাম বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত আবু সাঈদ আল-খুদরী 
রাদিয়াল্লাহু আনহুর হাদীসে এসেছে $ 
(42931 as Gi dl FU 
“তারপর আমিই হবো সে ব্যক্তি সর্বপ্রথম যার জন্য যমীন বিদীর্ণ হবে” । 
এ হাদীসদ্বয় থেকে প্রমাণিত হচ্ছে যে, আল্লাহ তাআলা ক্্য়ামতের দিন 
মৃতদেরকে তাদের কবর থেকে পুনরুত্বিত করে হাশরের মাঠে জড়ো করবেন। এ 


দু’ হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্রেষ্ঠতও প্রমাণিত হচ্ছে; 
কারণ তাকেই প্রথম পুনর্খখত করা হবে। 


* সহীহ বুখারী (হাদীস নং ৩৪১৪), সহীহ মুসলিম (হাদীস নং ২৩৭৩), এ ছাড়া অন্যান্যরাও এ 
হাদীস বর্ণনা করেছেন। 
২ সহীহ বুখারী (হাদীস নং ২৪১২), সহীহ মুসলিম (হাদীস নং ২২৭৮)। 


৩১৫ 


সঠিক যুক্তি দ্বারাও পুনরুষ্থানকে সাব্যস্ত করা যায়; কারণ পুনরুত্থান হলো 
পূণঃসৃষ্টি। আর বিবেকবান মাত্রই এটা জানে যে, কোন বস্তু পূনরায় সৃষ্টি করা তাকে 
নতুনভাবে সৃষ্টি ও প্রথমবার তৈরী করা থেকে অনেক সহজ। এজন্যই আল্লাহ 
তাআলা তার কিতাবে মানুষকে প্রথমবার সৃষ্টি করা ও তাকে প্রথমবার তৈরী করার 
কথা উল্লেখ করে এবং যিনি প্রথম সৃষ্টি করতে সক্ষম তিনি যে পুনরাবৃত্তি ঘটাতে 
আরো উত্তমভাবে সক্ষম, সে কথা জানিয়ে দিয়ে পুনরুত্থান ও এর বাস্তবতাকে 
সাব্যস্ত করেছেন । যখন পুনরুথ্খানের উপর আপত্তি উত্থাপনকারী বলল ৪ 
(VA: G2) & SIEGEL 24 
“কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পঁচে গলে যাবে?” [সূরা ইয়াসীন ৪ ৭৮] 
আল্লাহ তা'আলা তার উত্তরে বলেন ৪ 
(V৭ :7৯) $e FICE GHGS 5 9 
“বলুন ৪ ‘তার মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনিই যিনি তা প্রথমবার সৃষ্টি 
করেছেন” । [সূরা ইয়াসীন ৪ ৭৯] 
আল্লাহ তা'আলা আরো বলেন ৪ 
cvs & SLCIEIEASGIMLGNL 


“তিনি সৃষ্টিকে প্রথমবার সৃষ্টি করেন, তারপর তিনি তা পুনর্বার সৃষ্টি করবেন; 
আর তা তার জন্য অতি সহজ” ৷ [সূরা আর-রূম ৪ ২৭] 


সুতরাং এ দলীলটি পবিত্র কুরআন থেকে পুনরুত্খানকে অস্বীকারকারী ও মিথ্যা 
প্রতিপন্নকারীর মতামত খন্ডনে শরীয়তের পক্ষ থেকে পেশকৃত দলীল হওয়ার সাথে 
সাথে বিবেকের দলীল হিসাবে ও গণ্য । এটা এমন এক দলীল যা খন্ডন করতে 
কেউ সমর্থ হবেনা। 


তৃতীয় বিষয়ঃ হাশর 


কুরআন ও হাদীস থেকে প্রমাণিত হচ্ছে যে, পুনরুখানের পর বান্দাগণ হাশরের 
মাঠে খালি পা, উলঙ্গ, খৎনাবিহীন অবস্থায় জমায়েত হবে। মহান আল্লাহ বলেনঃ 


৩১৬ 


(tv: ASS) 12018 HS 


“আর আমরা তাদের সকলকে একত্র করব আর তাদের কাউকে ছাড়ব না” 
_ [সূরা আল-কাহ্‌ফঃ ৪৭] 


আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
enti) & SED BETIS SIBILITY 


__ “সেদিন এ যমীন পরিবর্তিত হয়ে অন্য যমীন হবে এবং আসমানও; এবং মানুষ 
_ পরাক্রমশালী এক আল্লাহর সম্মুখে উপস্থিত হবে” । [সূরা ইব্রাহীমঃ৪৮] 


অনুরূপভাবে ‘আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ 


SLL 18 day b C5 (IT Bs Bir LA es HN 
Of 2 LS pSV Lele by EE JG ¢ ax BY oan fan l@ dey 
(UR 1 eta! jn 


“ক্ব্য়ামতের দিন মানুষকে নগ্ন পা, উলঙ্গ, খৎনাবিহীন অবস্থায় একত্রিত করা 
হবে” । আমি বললামঃ হে আল্লাহর রাসূল! মহিলা পুরুষ একত্রে, একে অপরের 
দিকে তাকাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ “হে আয়েশা! 


ব্যাপারটা একে অপরের দিকে তাকানোর চেয়ে অনেক বেশী মারাত্মক” । 


এ হাশর বা একত্রিতকরণ সমস্ত সৃষ্টিকুলের উপর প্রযোজ্য । কুরআন ও হাদীস 
থেকে আরো প্রমাণিত হয় যে, সেখানে অন্য এক প্রকার হাশর আছে, হয় জান্নাতে 
নতুবা জাহারনামে। মু'মিনদেরকে জান্নাতের দিকে দাড়ানো সওয়ারী অবস্থায় 
জমায়েত করা হবে। মহান আল্লাহ বলেনঃ 


ween) {SEIN DOSES Ys 
“যেদিন দয়াময়ের নিকট মুত্তাকীদিগকে সম্মানিত মেহমান রূপে আমর Eg 


১ মুত্তাফাকুন আলাইহি, সহীহ বুখারী (হাদীস নং ৬৫২৭), সহীহ মুসলিম (হাদীস নং ২৮৫৯) । 


৩১৭ 


করব । [সূরা মারইয়ামঃ ৮৫] 

ত্বাবারী উল্লেখ করেন যে, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বাণীঃ 

ৰ 163739 858047475} এ আয়াতের তাফসীরে বলেনঃ ‘সাবধান! 
আল্লাহর শপথ করে বলছি, ওয়াফদ তথা প্রতিনিধি দলকে তাদের পায়ে হাঁটিয়ে 
নিয়ে যাওয়া হবে না অনুরূপভাবে তাদেরকে জোর করে হাঁকিয়েও নেয়া হবে না। 
বরং তাদের জন্য এমন সব উট নিয়ে আসা হবে সৃষ্টিকুলের কেউ সেগুলোর মত 
কিছু দেখেনি । সেগুলোর উপর স্বর্ণের পাদানি আর যেগুলোর লাগাম হবে মুল্যবান 
যবর্জুদ পাথরের, জান্নাতের দরজায় পৌছা পর্যন্ত তাদেরকে এগুলোর উপর সওয়ার 
করানো হবে” । 


বধির অবস্থায় হাশর করানো হবে । মহান আল্লাহ বলেনঃ 


(Y£:00,4) ছু Ian SERGE পা 13 Sed) oT CLL CNY 


“যাদেরকে মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা 
হবে, তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট” । [সূরা আল- 
ফুরকানঃ ৩৪] 

(Aves! =ঠৰ্ছ LS ESB #3 LPG hs ৰ 


CT) 


দিয়ে চালিয়ে অন্ধ, মূক ও বধির অবস্থায়” । [সূরা আল-ইস্রাঃ ৯৭] 


চতুৰ্থ বিষয়ঃ হাউযের বর্ণনা ও তার দলীল 


হাউয হলো এমন এক বিরাট পানির ধারা যা আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাশরের মাঠে দান করেছেন, যেখানে তিনি 
এবং তার উম্মাত অবতরণ করবে । দলীল-প্রমাণাদি হতে বুঝা যায় যে, তা দুধের 


* তাফ্সীরে ত্বাবারী (৮/৩৮০) । 


৩১৯৮ 


চেয়েও শুভ্র, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মিসকের চেয়েও অধিক 
সুঘ্রাণসম্পন্ন। যা অনেক প্রশস্ত, দৈর্ঘ ও প্রস্থে সমান, তার কোণ সমূহের প্রত্যেক 
কোণ এক মাসের রাস্তা, তার পানির মূল উৎস হলো জান্নাত । জান্নাত থেকে এমন 
দু'টি নলের মাধ্যমে তার সরবরাহ কাজ সমাধা হয়ে থাকে যার একটি স্বর্ণের 
অপরটি রৌপ্যের । তার পেয়ালা সমুহের সংখ্যা আকাশের তারকারাজীর মত । 


হাউযের অস্তিত্ব ও বাস্তবতা অনেক সহীহ হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে। কোন 
কোন অভিজ্ঞ আলেম উল্লেখ করেছেন যে, এ হাদীসগুলো মুতাওয়াতির ৷ নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ত্রিশ জনের বেশী সাহাবী এ সমস্ত হাদীস 
বর্ণনা করেছে । তম্মধ্যে অন্যতম হচ্ছেঃ 


আনাস ইবনে মালিক বর্ণিত হাদীস, রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম 


BIUS 2 45 019 col or sls SLU on LS bP S30) 
(sa! 0 SS 


“আমার হাউযের পরিমাণ হচ্ছে ‘আইলা’ (বায়তুল মুকাদ্দাস) থেকে সার্ন'আ 
পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারকার মত এত বেশী” । 


অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ‘আমর ইবনুল ‘আস হতে বর্ণিত, তিনি বলেনঃ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


of el 433 ODN cp kal 0b sigs 01935 A Be 2) 
uf bl, 0 G2 I 5 Lom! PIS SS 9 dll 


“আমার হাউয এক মাসের রাস্তা, তার কোণসমূহ একই সমান, তার পানি দুধের 
চেয়েও সাদা, তার ড্বাণ মিসকের চেয়েও বেশী উত্তম, তার পেয়ালাসমূহ আকাশের 


তারকার মত বেশী, যে তা থেকে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবেনা”*। 


* মুত্তাফাকুন আলাইহি, সহীহ বুখারী (হাদীস নং ৬৫৮০), সহীহ মুসলিম (হাদীস নং ২৩০৩) । 
২ মুত্তাফাকুন আলাইহি, সহীহ বুখারী (হাদীস নং ৬৫৭৯), সহীহ মুসলিম (হাদীস নং ২২৯২) । 


৩১৯ 


যা অন্য আরেকটি স্রোতস্বিনী, যা আল্লাহ আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামকে দান করেছেন। আল্লাহ তা'আলা বলেনঃ 


0:35 & SABLE Ys 
“আমরা তো আপনাকে দিয়েছি কাউসার” [সূরা আল-কাউসারঃ১] 


মীযান ও হাউযের মধ্যে কোনটি আগে আর কোনটি পরে হবে এ ব্যাপারে 
আলেমগণ বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ বলেনঃ মীযান আগে, আবার কেউ 
বলেনঃ হাউয আগে । তম্মধ্যে সঠিক মত হচ্ছেঃ হাউয আগে । কুরতুবী বলেনঃ 
যুক্তির চাহিদাও তাই; কেননা মানুষ তাদের কবর থেকে পিপাসার্ত হয়ে বের হবে। 


পঞ্চম বিষয়ঃ মীযানের বর্ণনা ও তার দলীল 


পরকালের যে সমস্ত ঘটনার উপর ঈমান আনা ওয়াজিব তম্মধ্যে অন্যতম হচ্ছেঃ 
মীযান বা দাঁড়িপাল্লা। এটা এক প্রকৃত মীযান বা দাড়িপাল্লা যার রয়েছে একটি 
দাঁড়ি এবং দু'টি পাল্লা, যার মাধ্যমে বান্দাদের আমল বা কর্মকান্ড ওজন বা মাপা 
হবে। ফলে সামান্য পরিমাণ ভাল ও মন্দের কারণে কোন এক দিক প্রাধান্য পেয়ে 
যাবে। কুরআন ও সুন্নাহ থেকে অনেক দলীল-প্রমাণাদি দ্বারা মীযান সাব্যস্ত হয়েছে। 


আল্লাহ তা'আলা বলেনঃ 
ceva & EE SE SESS ASI CNS 


প্রতি কোন অবিচার করা হবে না” । [সূরা আল-আম্বিয়াঃ ৪৭] 


মহান আল্লাহ আরো বলেনঃ 
2A ENT EAE AEH 2 NT nd Ne TLE 2 3% 2 AEA TAL Ld 
ab SIA EES CAR IBLE GT Teo ii IL CES CAS 


£, 
(৭1:45) ছু EOD 


“সুতরাং তখন যার পাল্লা ভারী হবে সে তো লাভ করবে সন্তোষজনক জীবন, 
পক্ষান্তরে যার পাল্লা হাক্কা হবে তার স্থান হবে ‘হাবিয়া'” । [সূরা আল-কারি‘আহঃ ৬-৯] 


অনুরূপভাবে বুখারী ও মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা 


৩২০ 


করেন, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
Ons OLA SOULE OLA de UU GFN YL Obs OLAS) 
(Ce) dl Ulocw Olaf dl 
“দু'টি বাক্য এমন যা দয়াময়ের কাছে প্রিয়, জিহবার উপর হান্কা, মীযানের 
_ মধ্যে ভারী, আর তা হলোঃ ‘সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি’ (আল্লাহর পবিত্রতা 
_ ঘোষণা করছি তার প্রশংসা সহকারে), ‘সুবহানাল্লাহিল ‘আজীম’ (মহান আল্লাহ 
_ কতই না পবিত্ৰ)” । 
অনুরূপভাবে ইমাম আহমাদ, হাকিম এবং অন্যান্যগণ ইবনে মাসউদ 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি ‘আরাক’ গাছে উঠলেন, তিনি ছিলেন 
সরু গোড়ালীবিশিষ্ট মানুষ, ফলে বাতাস তাকে নাড়াচ্ছিল তাতে উপস্থিত লোকেরা 
হেসে উঠল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেনঃ “তোমরা 
হাসছ কেন?” তারা বললঃ হে আল্লাহর নবী! তার সরু গোড়ালীর কারণে । তখন 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ 
(el op OAT S JB od 04 wd EL) 

“যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, এ দু’টি মীযানের উপর উল্থদ 
পাহাড়ের চেয়েও বেশী ভারী” 

হাকিম হাদীসটি সহীহ বলেছেন আর ইমাম যাহাবী তা সমর্থন করেছেন। 
মীযানে তিনটি জিনিস ওজন করা হবে, যা কুরআন ও হাদীসের দলীল দ্বারা 


১. আমল বা কর্মকান্ডঃ প্রমাণিত হয়েছে যে, আমলকে শারিরীক আকৃতি দেয়া 
হবে এবং মীযানে ওজন করা হবে, এর প্রমাণ পূর্বোল্লেখিত আবু হুরায়রার হাদীসঃ 


dS! HN Sd] den VES 


* সহীহ বুখারী (হাদীস নং ৭৫৬৩), সহীহ মুসলিম (হাদীস নং ২৬৯৪) । 
২ মুসনাদ ইমাম আহমাদ (১/৪২০-৪২১), মুস্তাদরাক (৩/৩১৭) । 


৩২১ 


“দু'টি বাক্য এমন যা দয়াময়ের কাছে প্রিয়...” আল হাদীস । 


২.আমলনামা বা কর্মকান্ডের সহীফাসমূহঃ এর প্রমাণ আব্দুল্লাহ ইবনে ‘আমর 
ইবনুল ‘আস এর হাদীস, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


A) pid MALE og BD 035) SF Bl or er) aloe Sl OY 
hime 9 dc Dd Ad 2) bY dg TO GBId) Gms Sal bl 
Y Bunty ws Ulis SS 0) 0 gd 2) EY dd dr A mtd 
day at fy YL Y Of Mg5l gd Blas dC 03d egal dale lb 
Clad LUE AS 3 Badly lS dd ed Ch 38 jd dl 
(rH OF D1 SB mt Sg BE YY Bla CAB led | 
শক্্য়ামতের দিন আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তিকে সমস্ত সৃষ্টির 
সামনে থেকে বিশেষভাবে কাছে ডাকবেন, তারপর তার নিরানব্বইটি দপ্তর 
খুলবেন, প্রত্যেক দপ্তর যতদুর চোখ যায় তত লম্বা, তারপর তাকে বলবেনঃ ‘তুমি 
কি এর কিছু অস্বীকার কর? আমার সংরক্ষণকারী লিখকবৃন্দ কি তোমার উপর 
অত্যাচার করেছে?’ তখন সে বলবেঃ না, হে প্রভু! তখন তিনি বলবেনঃ ‘তোমার 
কি কোন ওজর-আপত্তি অথবা নেককাজ আছে’? তখন লোকটি হতবুদ্ধি হয়ে 
বলবেঃ না, হে প্রভুূ!, তখন আল্লাহ বলবেনঃ অবশ্যই হাঁ, আমার কাছে তোমার 
একটি নেক কাজ আছে। আজ তোমার উপর কোন অত্যাচার করা হবে না। 
তারপর তার জন্য একটি কার্ড বের করবেন যাতে লেখা আছেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি 
যে, আল্লাহ ব্যতীত কোন হক্ধ মা‘বুদ নেই, আর মুহাম্মাদ আল্লাহর রাসূল” । 
তারপর বলেনঃ “তারপর সে সমস্ত দপ্তরগুলো এক পাল্লায় রাখা হবে, অপর পাল্লায় 
রাখা হবে সে কার্ডটি ৷ তিনি বলেনঃ তাতে দপ্তরগুলো উপরে উঠে যাবে এবং 
কিছুই ভারী হতে পারে না” । 


১ হাদীসটি ইমাম আহমাদ তার মুসনাদে সন্কলন করেছেন, (২/২১৩), হাদীসে উল্লেখিত 
‘বিসমিল্লাহ’ দ্বারা উদ্দেশ্য নেয়া হয়েছেঃ ‘আল্লাহর নামের সাথে’ । অনুরূপভাবে হাদীসটি ইমাম 


৩২২ 


৩. স্বয়ং আমলকারীকেও ওজন করা হবেঃ তা ওজন করার স্বপক্ষে প্রমাণ 
_ আল্লাহর বাণীঃ 

(\.০ WLI KADIR SS } 

“সুতরাং আমরা তাদের জন্য ক্ব্য়ামতের দিন কোন ওজন স্থির করব না” । 
- [সূরা আল-কাহ্‌ফঃ১০৫] 

অনুরূপভাবে পূর্বে বর্ণিত আব্দুল্াহ ইবনে মাস‘উদ এর হাদীস তার প্রমাণ, যাতে 


বলা হয়েছেঃ ‘তার দু’ গোড়ালী মীযানের মধ্যে উহুদ পাহাড়ের চেয়েও বেশী ভারী 
হবে। 


যষ্ট বিষয়ঃ শাফা'আত, তার সংজ্ঞা, প্রকারভেদ ও দলীল-প্রমাণাদি 


শাফা‘আত শব্দের আভিধানিক অর্থঃ অসীলা ও চাওয়া । 
প্রচলিত অর্থঃ অপরের কল্যাণ চাওয়া । 


আল্লাহর নিকট শাফা'আত হলোঃ আল্লাহর কাছে অন্যের জন্য গোনাহ ও পাপ 
ক্ষমা করে দেয়ার প্রার্থনা করা । 


শাফা‘আতের হাকীকত হলোঃ আল্লাহ তা'আলা তীর আপন দয়া ও মেহেরবাণীতে 
রাসূল এবং মু’মিনদেরকে তাঁর তাওহীদ বাস্তবায়ন করেছে এমন কোন কোন 
গুনাহগারদের জন্য সুপারিশ করার অনুমতি প্রদান করবেন সুপারিশকারীর সম্মান 
প্রকাশ আর সুপারিশকৃতদের জন্য তাঁর রহমতের প্রতিফলন স্বরূপ । 


দু’টি শর্ত পূরণ না করলে মহান আল্লাহর কাছে সুপারিশ করা যাবে না 


প্রথম শর্তঃ সুপারিশকারীকে আল্লাহ তা'আলা সুপারিশ করার অনুমতি প্রদান 
করতে হবে। এর প্রমাণ আল্লাহর বাণীঃ 


তিরমিযীও সঙন্কলন করেছেন, (৫/২৪-২৫) (হাদীস নং ২৬৩৯), আরো সঙ্কলন করেছেন হাকিম 
তার মুস্তাদরাকে (১/৬, ৫২৯), এবং তিনি বিশুদ্ধ বলে মত প্রকাশ করেছেন, আর ইমাম 
যাহাবী তা সমৰ্থন করেছেন। 


Ci Fd 


(roo & SV SLs HEICIHMNI 
“কে সে, যে তাঁর অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে?” । [সূরা আল- 
বাকারাহঃ ২৫৫] 
মহান আল্লাহ আরো বলেনঃ 
vii) 4 SETTING } 
“যাকে অনুমতি দেয়া হয়েছে সে ব্যতীত আল্লাহর নিকট কারো সুপারিশ 
ফলপ্রসূ হবে না” । [সূরা সাবাঃ ২৩! 
দ্বিতীয় শর্ভঃ যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহ সম্তষ্ট হয়ে সুপারিশ 
করতে দেয়া ৷ এ শর্তের স্বপক্ষে প্রমাণ, মহান আল্লাহর বাণীঃ 
(Y A:sls 9 $B AN EORES } 
“তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট” ৷ [সূরা আল- 
আম্বিয়াঃ ২৮] 


কুরআন ও হাদীস থেকে এ কথা প্রমাণিত যে, তাওহীদ তথা (আল্লাহর প্রভুত্বে, 
নাম ও গুণে এবং তীর ইবাদাতে) একত্ববাদ প্রতিষ্ঠাকারীদের জন্য শাফা'আত 
করতেই শুধু আল্লাহ রাজী হবেন। সহীহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


deli S303 les Sly 5383 SS dad Hse B32 8 JS) 
(ees dil S52 Y Gl 2 She op BSS OF G UD en SS 
“প্রত্যেক নবীর একটি মাকবুল বা গ্রহণীয় দো'আ আছে, নবীরা প্রত্যেকেই 

তাদের সে দো'আ তাড়াতাড়ি করে ফেলেছেন, কিন্ত আমি আমার দো'আ 


ক্বিয়ামতের দিন আমার উম্মাতের জন্য শাফা*আত হিসাবে গোপন করে রেখেছি। 
আল্লাহ চাহেত আমার উম্মাতের মধ্যে আল্লাহর সাথে শরীক না করা অবস্থায় যারাই 


মারা যাবে, তারাই এ দো‘আর ভাগী হবে” । 


* সহীহ্‌ মুসলিম (হাদীস নং ১৯৯) । 


৩২৪ 


B02 


আর আল্লাহ তা'আলা কাফিরদের সম্পর্কে বলেছেনঃ 


(EA: jl) $s AGEL AVG 
“ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না” । [সূরা 
আল-মুদ্দাছ্ছিরঃ ৪৮] 


কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফা‘আত সাব্যস্ত করার ব্যাপারটি কুরআন ও 
সুন্নার বিভিন্ন দলীল দ্বারা প্রমাণিত হয়েছে। তম্মধ্যে কুরআন থেকে কিছু দলীল- 
প্রমাণ পূর্বেই উল্লেখ করা হয়েছে। রাসূলের সুন্নার মধ্যে শাফা‘আতের স্বপক্ষে 
অনেক হাদীস এসেছে। তম্মধ্যে অন্যতম হচ্ছেঃ 


আৰু সা‘ঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহুর হাদীসঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেনঃ 
19 OFA 3h dy Og dy SDA Cadi Jooy SS dl JS ..) 
(5 1s (plan 1 be ign C243 JOT op Lad Jaskd CN pr) 3) G2 
“,.. তারপর মহান ও বরকতময় আল্লাহ বলবেনঃ ফেরেশতাগণ সুপারিশ করেছে, 


নবীরা সুপারিশ করেছে, মু’'মিনগণও সুপারিশ করেছে, সমস্ত দয়াশীলের থেকে যিনি 
বেশী দয়াবান তিনিই শুধু বাকী আছেন। তারপর তিনি জাহান্নাম থেকে এক মুষ্টি 
পরিমাণ এমন লোকদের বের করে আনবেন যারা সামান্যতম ভাল কাজও করেনি” । 

শাফা‘আতের স্বপক্ষে হাদীসের সংখ্যা অনেক বেশী । অভিজ্ঞ আলেমগণ স্পষ্ট 
ভাষায় বলেছেন, এগুলো মুতাওয়াতির ও মাশহুর হাদীস বলে সহীহ (তথা বিশুদ্ধ 
হাদীস সঙ্কলনের গ্রস্থসমূহে) এবং মাসানীদ (তথা প্রত্যেক বর্ণনাকারীর বর্ণনাকৃত 
হাদীসসমূহ যে সব গ্রন্থে একত্রে উল্লেখ করা হয়েছে সে সব হাদীসের) গ্রন্থে 
স্বীকৃত । 

সহীহ বুখারী ও মুসলিমে এসেছেঃ 


(OUL 2 d3 or Lr 4B SON op UN op TD 


১ ইমাম আহমাদ এ হাদীস বর্ণনা করেছেন মুসনাদে (৩/৯৪), আব্দুর রাষ্যাক মুসার্নাফে 
(১১/৪১০, হাদীস নং ২০৮৫৭)। 


৩২৫ 


থেকে বের করা হবে” । 


শাফা'আতের প্রকারভেদঃ 
গ্রহণ হওয়া না হওয়ার দিক থেকে শাফা‘আত দু'ভাগে বিভক্তঃ 


অগ্রহণযোগ্য শাফা'আতঃ আর তা’ হলোঃ যাতে পূর্ব বর্ণিত শাফা*আতের 
শৰ্তদ্বয়ের কোন একটি থাকবেনা । 


গ্রহণযোগ্য শাফা'আতঃ আর তা’হলো যাতে পূর্বে বর্ণিত শাফা*আত কবুল 
হওয়ার শর্তসমূহ পাওয়া যাবে। 


আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আট প্রকার 
শাফা‘আত সাব্যস্ত । তা’ হলোঃ 


১. মহাশাফা‘আত বা সবচেয়ে বড় সুপারিশ । আর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম করবেন হাশরের মাঠে অবস্থানকারীদের জন্য, যাতে করে 
আল্লাহ তাদের মধ্যে বিচার-ফয়সালা করে দেন। আর এরই নাম “মাকামে 
মাহমুদ” তথা প্রশংসনীয় স্থান । এ শাফা'আত সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে 
কেবলমাত্র আমাদের নবী সাল্লান্াহু আলাইহি ওয়া সাল্লামকে প্রদান করে 
বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। 


২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু লোককে জান্নাত দেয়ার জন্য 
শাফা‘আত করবেন যাদের সৎকর্ম ও অসৎকর্ম সমান সমান হয়ে গেছে। 


৩.রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু লোক যারা জাহান্নামে যাবার 
উপযুক্ত হয়ে গেছে তাদের জাহান্নাম থেকে মুক্তি দেয়ার জন্য শাফা'আত করবেন। 


৪.রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতবাসীদের জান্নাতের মধ্যে 
তাদের পদমর্যাদা বৃদ্ধির জন্যও শাফা‘আত করবেন। 


৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু লোককে বিনা হিসাবে জান্নাতে 
দেয়ার জন্য শাফা'আত করবেন। 

৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহান্নামের কোন কোন জাহান্নামীর 
* সহীহ বুখারী (হাদীস নং ৭৪৩৯), এক দীর্ঘ হাদীসের অংশ । সহীহ মুসলিম, হাদীস নং (১৮৪)। 


৩২৬ 


তিনি শাফা‘আত করলে তার শাস্তি হাক্কা হবে। 


৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জার্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশের 
অনুমতি দেয়ার জন্যও শাফা*আত করবেন। 


a URE RR TLS SE HE EE 


করার কারণে যারা জাহান্নামে প্রবেশ করেছে তাদেরকে সেখান থেকে বের করে 
আনার জন্য শাফা'আত করবেন। 


উপরোক্ত প্রকারসমূহের সমর্থনে কুরআন ও সুন্নায় বহু দলীল-প্রমাণাদি এসেছে, 
সুন্নার গ্রন্থসমূহ এবং আক্বীদার বইসমূহে সেগুলোর বিস্তারিত আলোচনা এসেছে। 
শাফা‘আতের উপরোক্ত প্রকারসমূহের কোন কোনটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামের জন্য সুনির্দিষ্ট যেমনঃ বড় শাফা‘আত, তার চাচার জন্য শাফা*আত, 
জান্নাতবাসীগণ জার্নাতে প্রবেশের জন্য শাফা'আত । আবার এ শাফা‘আতগুলোর 
কোন কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অন্যান্য নবী ও নেক 
বান্দাও শরীক হবেন, যেমনঃ কবীরা গুনাহ করার কারণে জাহান্নামে প্রবেশ করেছে 
এমন লোকদের জন্য সুপারিশ । এ ছাড়া অন্যান্য প্রকারসমূহ কি রাসূলের সাথে 
সুনির্দিষ্ট না তা সবার জন্য উম্মুক্ত, এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। 
আল্লাহ সবচেয়ে বেশী জানেন। 


সপ্তম বিষয়ঃ সিরাত, তার বর্ণনা ও প্রমাণাদি 


সিরাত শব্দের আভিধানিক অর্থঃ স্পষ্ট রাস্তা । 


আর শরীয়তের পরিভাষায় সিরাত বলতে বুঝায়ঃ এমন এক পুল, যা 
জাহান্নামের পৃষ্ঠদেশের উপর প্রলম্বিত, যার উপর দিয়ে পূর্ববর্তী ও পরবর্তী সবাই 
পার হতে হবে, যা হাশরের মাঠের লোকদের জন্য জান্নাতে প্রবেশের রাস্তা । 
সিরাতের বাস্তবতার স্বপক্ষে কুরআন ও সুন্নাহ থেকে বহু দলীল-প্রমাণাদি এসেছেঃ 


মহান আল্লাহ বলেনঃ 
ABD SIONS EB CIEE BS YA peat 


(YY cY\:en) রথ XE) 0 


“আর তোমাদের প্রত্যেকেই তার (জাহান্নামের) উপর দিয়ে অতিক্রম করবে, এটা 
আপনার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত । পরে আমরা মুত্তাকীদেরকে উদ্ধার করব 
এবং যালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেব” । [সূরা মারইয়ামঃ ৭১-৭২] 

অধিকাংশ মুফাসসিরদের মতে এখানে ‘জাহান্নামের উপর দিয়ে অতিক্রম’ দ্বারা 
তার উপরস্থিত সিরাতের উপর দিয়ে পার হওয়াই উদ্দেশ্য নেয়া হয়েছে। আর 
এটাই ইবনে আব্বাস, ইবনে মাসউদ এবং কা'ব আল-আহবার প্রমূখ 
মুফাসসিরদের থেকে বর্ণিত । 

বুখারী ও মুসলিমে আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত দীর্ঘ এক 
হাদীস যাতে আল্লাহর দীদার তথা আল্লাহকে দেখা এবং শাফা‘আতের কথা 
আলোচিত হয়েছে, তাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত 
হয়েছে, তিনি বলেছেনঃ 


Cdl by SB dg) b UB igs ED ON fd putt SFE) 
4S p3 W inlalis Sms 3 CANS § Abbr als djs axle dS 
NG y 2S gs cr Oldaadl b Sky md Omi slic 
J0 3 PIO BIE CU iw ESE Ny FA gel, iN; 
(৮০০ লেপদলও জইন 6 লস 
“ “তারপর পুল নিয়ে আসা হবে, এবং তা জাহান্নামের উপর স্থাপন করা হবে’, 
আমরা বললামঃ হে আল্লাহ রাসূলঃ ‘পুল’ কি? তিনি বললেনঃ “তা পদস্বলনকারী, 
পিচ্ছিল, যার উপর লোহার হুক ও বর্শি এবং চওড়া ও বাকা কাটা থাকবে, যা নাজদের 
সা‘দান গাছের কীটার মত । মুমিনগণ তার উপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ 
বিদ্যুৎগতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়া ও অন্যান্য বাহনের 
গতিতে অতিক্ৰম করবে। কেউ সহীহ সালামতে বেঁচে যাবে, আবার কেউ এমনভাবে 
পার হয়ে আসবে যে, তার দেহ্‌ জাহান্নামের আগুনে জবলসে যাবে। এমন কি 
সর্বশেষ ব্যক্তি টেনে-হেঁচড়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনরকম অতিক্রম করবে” । 


১ সহীহ বুখারী (হাদীস নং ৭৪৩৯), সহীহ মুসলিম (হাদীস নং ১৮৩)। শব্দ চয়ন ইমাম 
বোখারীর । 


Gl 


al 


AA AY 


বহু হাদীসে সিরাতের গুণাগুণ বর্ণিত হয়েছে। সংক্ষেপে তার মূল কথা হলোঃ 
আল্লাহ্‌ যাকে প্রতিষ্ঠিত রাখতে চান সে ব্যতীত কারো পা তাতে স্থায়ী হবে না। 
অন্ধকারে তা স্থাপন করা হবে, মানুষকে তাদের ঈমানের পরিমাণ আলো দেয়া 


হবে, তাদের ঈমান অনুপাতে তারা এর উপর দিয়ে পার হবে। যেমনটি পূর্বে বর্ণিত 
হাদীসে এসেছে। 


৩২৯ 


অষ্টম বিষয়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা, এতদুভয়ের উপর ঈমান 
আনার পদ্ধতি ও তার প্রমাণাদি 


যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস করা ও ঈমান আনা ওয়াজিব তম্মধ্যে অন্যতম 
হচ্ছে জান্নাত ও জাহান্নাম । 
জান্নাত হলোঃ যারা আল্লাহর আনুগত্য করে তাদের জন্য প্রতিফল স্থান। 
তার অবস্থানঃ সপ্তম আসমানে ‘সিদরাতুল মুন্তাহা’র নিকট ৷ মহান আল্লাহ বলেনঃ 
Oe im LK UME SE + HBL Ss # SALE GU} 
যার নিকটেই রয়েছে জান্নাতুল মা’ওয়া” ৷ [সূরা আন-নাজমঃ ১৩-১৫] 


জান্নাতে একশত মর্যাদাপূর্ণ স্তর রয়েছে, যার একটি থেকে আরেকটির দুরত্ব 
আসমান ও যমীনের মধ্যখানের দূরত্বের ন্যায় । সহীহ বুখারীতে আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু আনহুর হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে 
বৰ্ণিত, তিনি বলেনঃ 


jd oy bs Bl fom S cxiscal) dl uct ix 32 SL LS EN) 
(PINs sll om eS 


“অবশ্যই জান্নাতে একশত স্তর রয়েছে যা আল্লাহ প্রস্তুত করেছেন তার রাস্তায় 
জ্বিহাদকারীদের জন্য । দু'স্তরের মাঝখানের দূরত্‌ আসমান ও যমীনের মাঝখানের 


৪9১ 


দূরত্বের মত” । 


সর্রাচ্চ জারাত হলোঃ সুউচ্চ ফিরদাউস। তার উপরই আরশ অবস্থিত । আর 
সেখান থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু 
আনন্ু কর্তৃক বর্ণিত পূর্ব হাদীসটিতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
থেকে এসেছে, তিনি বলেছেনঃ 


* সহীহ বুখারী (হাদীস নং ২৭৯০)। 


৩৩০ 


hye Sy LE sloly El Lgl SB 2920 03d dil pls BY) 
(dl I 2s 2 FN 
“যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, তখন তার কাছে ফিরদাউস চাও; কেননা 


| তা সবচেয়ে মধ্যখানের জান্নাত, আবার সর্বোচ্চ জান্নাত । আর তার উপরই 
' দয়াময়ের আরশ অবস্থিত । আর সেখান থেকেই জান্নাতের নালাসমূহ প্রবাহিত” । 


জার্নাতের দরজা হলো আটটি ৷ সহীহ বুখারীতে সাহল ইবনে সা‘আদ বর্ণিত 
হাদীসে নবী করীম সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেনঃ 
(0 pa5Lall YL als 3 OUI st rh gd oH LE LSS) 


“জান্নাতের আটটি দরজা রয়েছে, তম্মধ্যে একটি দরজার নাম ‘রাইয়ান’ যা 
দিয়ে শুধুমাত্র রোযাদারগণই প্রবেশ করবে” । 


আল্লাহ জার্নাতবাসীদের জন্য জান্নাতে এমন সব নেয়ামত রেখেছেন যা কোন 
চক্ষু কোনদিন দেখেনি, কোন কানও কোনদিন শুনেনি আর কোন মানুষের অসন্তরেও 
জাগেনি। 


আর জাহারাম হলোঃ কাফির, মুশরিক এবং বিশ্বাসগত মুনাফিকদের চিরস্থায়ী 
শাস্তির আবাসস্থল ৷ এছাড়াও তাওহীদ পতদ্থী গুনাহগারদের মধ্যে যাদেরকে আল্লাহ 
ইচ্ছা করেন তাদের গুনাহ অনুপাতে তাদেরকে সেখানে বাস করতে হবে। তারপর 
তাদের শেষ ঠিকানা হবে জান্নাত । আল্লাহ তা'আলা বলেনঃ 


(ns HE TETS SAE ITS YE IEESI BG } 
“অবশ্যই আল্লাহ তাঁর সাথে কাউকে শরীক করা ক্ষমা করেন না, তা ব্যতীত 
অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন” । [সূরা আন-নিসাঃ ৪৮] 


জাহান্নামের অবস্থানঃ সপ্তম যমীনে, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে 
এমনটিই বর্ণিত হয়েছে। 


জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে, একটির নীচে অপরটি । আব্দুর রহমান ইবনে 


* সহীহ বুখারী (হাদীস নং ৩২৫৭) ৷ 


নীচের দিকে যায়’ । 


সবচেয়ে নীচের স্তর হলো মুনাফিকদের বাসস্থান । যেমন আল্লাহ তা'আলা বলেছেনঃ 
ote) ETAT S IMIG ¥ 
“মুনাফিকগণ তো জাহারনামের নিম্নতম স্তরে থাকবে” । [সূরা আন-নিসাঃ ১৪৫] 
জাহান্নামের সাতটি দরজা রয়েছেঃ মহান আল্লাহ বলেনঃ 
(£ £: ৰথ AENEAN BOGGLING $ 


“তার সাতটি দরজা রয়েছে। প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক স্থান রয়েছে” । 
[সূরা আল-হিজরঃ88] 


দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ ৷ ইমাম বুখারী ও 
মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ 


(ই ৬ ০৮ ৮3 আল ০৪ ৪52 8500) 
“তোমাদের এ আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ” । 


জান্নাত ও জাহান্নামের উপর ঈমান পূর্ণ হতে হলে তিনটি বিষয় প্রয়োজনঃ 


একঃ এটা অকাট্য বিশ্বাস থাকতে হবে যে, জান্নাত ও জাহান্নাম হক বা বাস্তব । 
জান্নাত মুত্তাকীদের বাসস্থান, পক্ষান্তরে জাহান্নাম কাফির ও মুনাফিকদের 
আবাসস্থল । মহান আল্লাহ বলেনঃ 


Ll SOT K- £ 24% ELEBUGNIE? ALS EAE | BAGS SNE) } 
ন AE 7% pSINIES al | GN 22 Ke dS ee ad io 
(oY col:sld) $3১৬ As SFE ys 20a Gy se 45) 


* সহীহ বুখারী (হাদীস নং ৩২৬৫), সহীহ মুসলিম (হাদীস নং ৮৭১) । 


৩৩২ 


“যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে আমি তাদেরকে আগুনে পোড়াবই । 
যখনি তাদের চামড়া পুড়ে পাকা দগ্ধ হবে তখনি তার স্থলে নূতন চামড়া বদলিয়ে 
দেব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় । আর 
যারা ঈমান আনে এবং ভাল কাজ করে, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব, যার 
পাদদেশে নদী-নালাসমূহ প্রবাহিত; যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সেখানে 
তাদের জন্য পবিত্র স্ত্রীসমূহ থাকবে, এবং তাদেরকে চির স্নিগ্ধ ছায়ায় দাখিল 
করাব” । [সূরা আন-নিসাঃ ৫৬ - ৫৭] 

দুইঃ জান্নাত ও জাহান্নাম এখনো বিদ্যমান বলে বিশ্বাস করা । আল্লাহ তা'আলা 
জান্নাত সম্পর্কে বলেনঃ (YY ols JT) ¢ MSF “মুত্তাকীদের জন্য 
তৈরী করা. হয়েছে” । [সূরা আলে-ইমরানঃ১৩৩] অনুরূপভাবে আল্লাহ তাআলা 
জাহান্নাম সম্পর্কে বলেনঃ(৮£ :৪ AGI }“কাফিরদের জন্য তৈরী করা 
হয়েছে” । [সূরা আল-বাকারাহঃ ২৪] 

সহীহ বুখারী ও মুসলিমে সাহাবী ‘ইমরান ইবনে হুসাইনের বর্ণিত হাদীসে নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেছেনঃ 


FST EAD 0 S calbly clad Lglal 3S calf LES call) 
(sid) Lgl 


অধিকাংশকেই গরীব শ্রেণীর দেখতে পেলাম, আর আমি জাহান্নামের দিকে 


তাকালাম তাতে দেখলাম তার অধিকাংশ অধিবাসীরাই মহিলা” । 


তিনঃ একথা বিশ্বাস করা যে, জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী, চিরন্তন । কোনদিন 
সেগুলো ধ্বংস হবে না আর এ গুলোর অধিবাসীরাও কোনদিন বিলীন হয়ে যাবে 
না। আল্লাহ তা‘আলা জান্নাত সম্পৰ্কে বলেনঃ 


ory CREASES Gt } 


* সহীহ বুখারী (হাদীস নং ৩২৪১), একই অর্থে সংক্ষিপ্তাকারে সহীহ মুসলিম (হাদীস নং 
২৭৩৮), শব্দ চয়ন ইমাম বুখারীর ৷ 


ততত 


“তারা সেখানে স্থায়ী হবে । আর এটাই হলো মহা সাফল্য” [সূরা আন-নিসাঃ ১৩] 
ie lee OLAS CEA BIA 
rr t IEE Ct GEIS IEE TRIMS 2 } 
RO OEE CANOE EHEC EE 
সর্বদা চিরস্থায়ীভাবে সে সেখানে থাকবে” । [সূরা আল-জ্বিনঃ ২৩] 
জাহান্নামে অবস্থান করাকে চিরস্থায়ী বলে তাগিদ দেয়ার কারণে বুঝা যাচ্ছে 
এখানে অবাধ্যতা দ্বারা কুফরী বুঝানো হয়েছে। কুরতুবী বলেনঃ ‘আল্লাহর বাণী | 
বলা দ্বারা বুঝা যাচ্ছে যে, এখানে অবাধ্যতা দ্বারা শির্ক বুঝানো হয়েছে” । 
অনুরূপভাবে বুখারী ও মুসলিম ‘আব্দুল্লাহ ইবনে উমর (রাদিয়াল্লাহু আনহুমা) 
বৰ্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি 
বলেছেনঃ 
b db eg 035 P3k E IBV UL fly AFT LET ff dt fw 
(45 2 bd IE fT Sy 3 0 fal by oy YL fal 


“আল্লাহ জান্নাতবাসীদেরকে জান্নাতে এবং জাহান্নামবাসীদেরকে জাহান্নামে 
প্রবেশ করাবেন । তারপর তাদের মাঝে একজন আহবানকারী দাঁড়িয়ে বলবেনঃ ‘হে 


জান্নাতবাসী! কোন মৃত্যু নেই, আর হে জাহান্নামবাসী! কোন মৃত্যু নেই, যে যেখানে 
আছে সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে”*। 


শেষ দিবসের উপর ঈমানের ফলাফলঃ 


মু'মিনের জীবনে পরকালের উপর ঈমানের অনেক বিরাট ফলাফল রয়েছে, 
তম্মধ্যে অন্যতম হচ্ছেঃ 


১. সেদিনের সওয়াবের আশায় আল্লাহর আনুগত্য করতে সদা সচেষ্ট থাকা । 


* তাফসীর কুরতুবী (১৯/২৭), তাফ্‌সীরে ফাতহুল কাদীর (৫/৩০৭) । 
২ সহীহ বুখারী (হাদীস নং ৬৫৪৪), সহীহ মুসলিম (হাদীস নং ২৮৫০)। শব্দ চয়ন ইমাম 
মুসলিমের । 


আর সেদিনের শাস্তির ভয়ে তাঁর অবাধ্যতা থেকে দূরে থাকা । 


২. যখন দুনিয়ার কোন নেয়ামত ও উপকরণ মু’মিনের হাতছাড়া হয়ে যায়, তখন 
সে আখেরাতের নেয়ামত ও সওয়াবের আশায় শান্তনা লাভ করে। 


৩.মহান আল্লাহর পূর্ণ ইনসাফের অনুভূতি জাগ্রত হওয়া; কারণ তিনি বান্দাদের 
প্রতি দয়াশীল হওয়া সত্বেও প্রত্যেককে তার আমল বা কার্য অনুসারে প্রতিফল 
দিবেন। 


পঞ্চম অধ্যায় 
ক্বদ্বা ও ক্বদর তথা আল্লাহর ফয়সালা ও তাকদীরের উপর ঈমান 


এতে দু’টি পরিচ্ছেদ রয়েছে 


প্রথম পরিচ্ছেদঃ ক্বাদ্বা ও কাদর তথা ফয়সালা ও তাকদীরের সংজ্ঞা, এ দু'টি যে 
বাস্তবৰ তার দলীল প্রমাণাদি এবং এ দু'য়ের মধ্যে পার্থক্য 
নিৰ্ণয় 


প্রথম পরিচ্ছেদ 


কবদ্বা ও ক্বদর তথা আল্লাহর ফয়সালা ও তাকদীরের সংজ্ঞা, এ দু'টি 
সাব্যস্তের প্রমাণাদি এবং এ দু'য়ের মধ্যে পার্থক্য নির্ণয় 


ক্বাদ্বা ও ক্বা্দরের সংজ্ঞাঃ 
কবাদ্বা শব্দটির আভিধানিক অর্থঃ নির্দেশ দেয়া, ফয়সালা করা । 


সৃষ্টি জগতের মধ্যে কোন কিছুর অস্তিত্ব দেয়া, বিলীন করা অথবা পরিবর্তন করা । 


আর ক্বাদর শব্দটি মূলধাতু, বলা হয়ে থাকেঃ ০,45] £94 ০১৭3 আমি কোন 
. কিছুর পরিমাণ নির্ধারণ করেছি, নির্ধারণ করব; যখন তার পরিমাণ তুমি পূর্ণ আয়ত্ব 
করতে পার । 


শরীয়তের পরিভাষায় ক্াদর বলতে বুঝায়ঃ অনাদিতে আল্লাহ তাআলা কর্তৃক 
তাঁর পূর্ব জ্ঞান অনুসারে তীর সৃষ্টিজগতে যা হবে তা নির্ধারণ করা । 


ক্বাদা ও ক্বা্দরের মধ্যে পার্থক্যঃ 

ক্বাদ্বা ও ক্বা্দরের মধ্যে পার্থক্য নিরূপণ করতে যেয়ে আলেমগণ বলেনঃ ক্বাদর 
হলো কোন কিছুর নির্দেশ বা ফয়সালা দেয়ার আগে সে বস্তু নির্ধারণ করা। আর 
ক্বাদ্বা হলোঃ সে কাজ শেষ করা। 


আবু হাতিম ক্াদ্বা ও ক্বা্দরের মধ্যে পার্থক্য করতে যেয়ে যে উপমা উল্লেখ 
করেছেন তা হলোঃ ক্বাদর হলো দর্জি কর্তৃক কাপড়ের মাপ নেয়া, কেননা সে তা 
সেলানোর পূর্বে পরিমাণ নির্ধারণ করে, বাড়ায় এবং কমায় । আর যখন সে তা 
সেলানো শেষ করল তখন তা ক্দ্বা করল বা শেষ করল, তখন তার পরিমাণ করার 
প্রয়োজনীয়তা শেষ হয়ে গেল । এ হিসাবে ক্বাদ্বার পূর্বেই ক্বাদরের অবস্থান । 

ইবনুল আসীর বলেনঃ ‘সুতরাং ক্বাদ্বা ও ক্বা্দর দু'টি অঙ্গাঙ্গিভাবে জড়িত বিষয়, 
যার একটি আরেকটি থেকে পৃথক করা সম্ভব হয় না; কেননা তার একটি হলো 
ভিত্তিতুল্য যাকে বলব ক্বাদর। আরেকটি হলো দেয়ালের মত যাকে বলব ক্বাদ্বা, 
সুতরাং যে কেউ এ দু'টির মধ্যে পার্থক্য করতে চাইবে, সে অবশ্যই দেয়াল ভাঙ্গার 


৩৩৭ 


ও নষ্ট করার ইচ্ছাই করবে’ । 


ক্বাদ্বা ও কদর যখন একসাথে উল্লেখ হয় তখন এ দু’ শব্দের অর্থের মধ্যে 
পার্থক্য আসে । তখন প্রত্যেকটি তার নিজস্ব বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কিন্তু যখন 
এ দু'টি ভিন্ন ভাবে উল্লেখ করা হয় তখন তার একটি আরেকটির অর্থও প্রদান 
করে। কোন কোন আলেম এ মত উল্লেখ করেছেন। 

ক্বদর বা তাকদীরের যথার্থতার প্রমাণাদিঃ 


ক্বা্দর বা তাকদীরের উপর ঈমান আনা ঈমানের রুকনসমূহের একটি রুকন । 
কুরআন ও সুর্নায় তা প্রমাণ ও সাব্যস্ত করার জন্য অনেক দলীল প্রমাণাদি এসেছেঃ 


কুরআন থেকে প্রমাণ হলঃ মহান আল্লাহর বাণীঃ 
| (£৭: HALAL LIES ৯ 


“অবশ্যই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে” ৷ [সূরা আল- 
কামারঃ৪৯] 


মহান আল্লাহ আরো বলেনঃ 


aiizS3 & BESS} 
“আর আল্লাহর নির্দেশ ছিল সুনির্ধারিত” । [সূরা আল-আহ্যাবঃ ৩৮! 
আল্লাহ তা'আলা আরো বলেনঃ 


(Y:05,4) HI LESESIE USL SSS ¥ 
“প্তনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তারপর নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে” ৷ 
[সূরা আল-ফুরকানঃ২] 
অনুরূপভাবে রাসূলের সুন্নায়ও ক্াদর বা তাকদীর প্রমাণ করে অনেক হাদীস 
এসেছে । তম্মধ্যে জিবরীলের হাদীস অন্যতম ৷ তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি 


ওয়া সাল্লামকে ঈমানের রুকনসমূহ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। রাসূল তাতে 
তাকদীরের কথা উল্লেখ করে বলেছিলেনঃ 


(0733 927 db oJ 


“তাকদীর ভাল ও মন্দ হওয়ার উপর ঈমান আনয়ন করা” । 
ফিরিশ্তাদের বর্ণনা অধ্যায়ে শব্দ সহ হাদীসটি পূর্ণভাবে গত হয়েছে। 
অনুরূপভাবে সহীহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু 
_ আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়া 
"সাল্লামকে বলতে শুনেছিঃ 
Af met 2931 2) pam 3 of 15 GD ls dl =) 
GU se 4 ON UE Lew 
“আল্লাহ আসমান ও যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সৃষ্টি জগতের 
: তাকদীর ব লিখে রেখেছেন” । বললেনঃ “আর তীর আরশ ছিল পানির উপর” । 
তাকদীরের উপর ঈমান আনা উম্মাত তথা সাহাবা ও তাদের পরবর্তী সবার 
ইজ্মা’ বা এঁক্যমতের বিষয় । সহীহ মুসলিমে ত্বাউস থেকে বর্ণিত, তিনি বলেনঃ 
' “আমি অনেক সাহাবীকে পেয়েছি যারা বলতেনঃ সব কিছু তাকদীর অনুসারে হয়’ । 


আরো বলেনঃ আমি ‘আব্দুল্াহ ইবনে উমরকে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


CGeedly SL Sf Oly Pll Gr MN sh JS) 
“সবকিছুই তাকদীর মোতাবেক হয়, এমনকি অপারগতা ও সক্ষমতা, অথবা 
বলেছেনঃ সক্ষমতা ও অপারগতা”*। 


হাদীসে উল্লেখিত /- ৷ শব্দটি >= শব্দটির বিপরীতার্থক শব্দ । যার অর্থ 
কর্মতৎপরতা, সক্ষমতা । 

ইমাম নববী বলেনঃ ‘আল্লাহ কর্তৃক তাকদীর নির্ধারণ করার উপর ‘কুরআন, 
সুন্নার অকাট্য দলীল-প্রমাণাদি প্রচুর পরিমাণে এসেছে আর এর উপর সাহাবাগণ 
এবং ‘আহলুল হাল্ম ওয়াল আকদ’ তথা যাদের মতামত গ্রহণযোগ্য এমন সব পূর্ব 
ও উত্তরকালীন মনিষীর এঁক্যমত প্রতিষ্ঠিত হয়েছে’ 


» সহীহ মুসলিম (হাদীস নং ২৬৫৩) । 
২ সহীহ মুসলিম (হাদীস নং ২৬৫৫) । 


৩৩৯ 


দ্বিতীয় পরিচ্ছেদ £ তাকদীরের স্তর বা পর্যায়সমূহ 


তাকদীরের চারটি স্তর রয়েছে, যার উপর কুরআন ও সুন্নায় অসংখ্য দলীল- 
প্রমাণাদি এসেছে আর আলেমগণও তার স্বীকৃতি দিয়েছেন। তা হলোঃ 


প্রথম স্তর £ অস্তিত্সম্পন্ন, অস্তিতৃহীন, সম্ভব এবং অসম্ভব সবকিছু সম্পর্কে 
আল্লাহর জ্ঞান থাকা এবং এ সবকিছু তীর জ্ঞানের আওতাভুক্ত থাকা৷ সুতরাং তিনি 
যা ছিল এবং যা হবে, আর যা হয়নি যদি হত তাহলে কিরকম হতো তাও জানেন । 
এর প্রমাণ আল্লাহর বাণীঃ 
(YY: 50 WEG C4 BELL CA a SUES 


“যাতে তোমরা বুঝতে পার যে, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এবং জ্ঞানে 
আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন” । [সূরা আত্তালাকঃ১২] 


সহীহ বুখারী ও মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীসে বর্ণিত, 
তিনি বলেনঃ ‘নবী সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লামকে মুশরিকদের সন্তানদের 
সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ 


ls IBN Ge lel ly 
“তারা কি কাজ করত (জীবিত থাকলে) তা আল্লাহই ভাল জানেন’”*। 


দ্বিতীয় স্তর ৪ ক্বয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সে সব কিছু মহান আল্লাহ কর্তৃক 
লিখে রাখা । মহান আল্লাহ বলেনঃ 


রে ‘ MESS ) CGI) STEN RACAL) VISES 52 3 


(Y.:2+)) 
“আপনি কি জানেন না যে, আসমান ও যমীনে যা কিছু আছে আল্লাহ তা 


জানেন। এসবই এক কিতাবে আছে; নিশ্চয়ই তা আল্লাহর নিকট সহজ । [সূরা 
আল- হাজ্জঃ৭০] 


১ সহীহ বুখারী (হাদীস নং ১৩৮৪), সহীহ মুসলিম (হাদীস নং ২৬৫৯) । 


৩৪০ 


আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
Ovo LILIA LAME SS 3 
“আমরা তো প্রত্যেক জিনিস এক স্পষ্ট কিতাবে সংরক্ষিত করেছি” । [সূরা 
ইয়াসীনঃ১২] 
সুন্নাহ থেকে দলীলঃ 


তৃতীয় স্তরঃ আল্লাহর ইচ্ছাঃ তিনি যা চান তা হয়, আর যা চান না তা হয়না। 
মহান আল্লাহ বলেনঃ 


arcs COHITIHIEEIMHAG 3 
“তাঁর ব্যাপার শুধু এতটুকুই যে, তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন, তিনি 
তখন তাকে বলেনঃ ‘হও’, ফলে তা হয়ে যায়” । [সূরা ইয়াসীনঃ ৮২] 
মহান আল্লাহ আরো বলেনঃ 
(Ya: 20) ছু । SAE SHAE ও ¥ 
করতে পার না” । [সূরা আত-তাকওয়ীরঃ ২৯] 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বৰ্ণনা করেন যে, তিনি বলেছেনঃ 
SCF Ioid OF SH El Cod OF SG AE ell St HN) 
(5 054 J sis b ilo dl OG slew 
“তোমাদের কেউ যেন একথা কখনো না বলে যে, হে আল্লাহ! যদি তুমি চাও 


আমাকে ক্ষমা কর, হে আল্লাহ! যদি তুমি চাও আমাকে দয়া কর, বরং দো'আ 
করার সময় দৃঢ়ভাবে কর; কেননা আল্লাহ যা ইচ্ছা তা’ই করেন, তাঁকে জোর করার 


৩৪১ 


কেউ নেই” | 


চতুর্থ স্তরঃ আল্লাহ কর্তৃক যাবতীয় বস্তু সৃষ্টি করা ও অস্তিত্বে আনা এবং এ 
ব্যাপারে তাঁর পূর্ণ ক্ষমতা থাকা৷ কেননা তিনিই সে পবিত্র সত্তা যিনি সমস্ত কর্মী ও 
তার কর্ম, প্রত্যেক নড়াচড়াকারী ও তার নড়াচড়া, এবং যাবতীয় স্থিরিকৃত বস্তু ও 
তার স্থিরতার সৃষ্টিকারক । মহান আল্লাহ বলেনঃ 

arn CESELIATALOLA 

“আল্লাহ সবকিছুর সৃষ্টা এবং তিনি সবকিছুর কর্মবিধায়ক”। [সূরা আয- 
যুমার৪৬২| 

আল্লাহ তা'আলা আরো বলেনঃ 


(41:৮০) ্্ু ESV 2G } 


“আর আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা কর তাও” । [সূরা 
আস-সাফফাতঃ ৯৬] 


সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেনঃ 
fF SDS SY SU se a8 ON ) 038 sgh FS ly MON.) 
(029319 Sled Bo sg 
“একমাত্র আল্লাহ ছিলেন, তিনি ব্যতীত আর কোন বস্তু ছিলনা, আর তার 


আরশ ছিল পানির উপর এবং তিনি সবকিছু লাওহে মাহফুজে লিখে রেখেছেন, আর 
আসমান ও যমীন সৃষ্টি করেছেন” । 


তাই তাকদীরের উপর ঈমান বিশুদ্ধ হওয়ার জন্য এ চারটি স্তরের উপর ঈমান 
আনা ওয়াজিব। যে কেউ তার সামান্যও অস্বীকার করে তাকদীরের উপর তার 


* সহীহ বুখারী (হাদীস নং ৬৩৩৯), সহীহ মুসলিম (হাদীস নং ২৬৭৯), শব্দ চয়ন ইমাম 
মুসলিমের । 
২ সহীহ বুখারী (হাদীস নং ৩১৯১)। 


৩৪২ 


ঈমান পূর্ণ হবে না । আল্লাহ তা‘আলাই সবচেয়ে বেশী জানেন। 


তাকদীরের উপর ঈমানের ফলাফলঃ 


তাকদীরের উপর ঈমান যথার্থ হলে মু'মিনের জীবনের উপর তার যে বিরাট 
প্রভাব ও হিতকর ফলাফল অর্জিত হয়, তম্মধ্যে অন্যতম হচ্ছেঃ 


১ কার্যোদ্ধারের জন্য কোন উপায় বা কৌশল অবলম্বন করলেও কেবলমাত্র 
আল্লাহর উপরই ভরসা করবে; কেননা তিনিই যাবতীয় কৌশল ও কৌশলকারীর 
নিয়ন্তা ৷ 


২.যখন বান্দা এ কথা সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবে যে, সবকিছুই 
আল্লাহর ফয়সালা ও তাকদীর অনুসারেই হয় তখন তার আত্মিক প্রশান্তি ও 
মানসিক প্ৰসন্নতা অর্জিত হয়। 


৩.উদ্দেশ্য সাধিত হলে নিজের মন থেকে আত্মম্তরিতা দূর করা সম্ভব হয়। 
কেননা আল্লাহ তার জন্য উক্ত কল্যাণ ও সফলতার উপকরণ নির্ধারণ করে দেয়ার 
কারণেই তার পক্ষে এ নেয়ামত অর্জন করা সম্ভব হয়েছে, তাই সে আল্লাহর কাছে 


কৃতজ্ঞ হবে এবং আত্মস্তরিতা পরিত্যাগ করবে । 
৪.উদ্দেশ্য সাধিত না হলে বা অপছন্দনীয় কিছু ঘটে গেলে মন থেকে অশান্তি ও 
পেরেশানীভাব দুর করা (তাকদীরে ঈমানের কারণে) সম্ভব হয়; কেননা কেননা এটা 


আল্লাহর ফয়সালা আর তাঁরই তাকদীরের ভিত্তিতে হয়েছে। সুতরাং সে ধৈর্য ধারণ 
করবে এবং সওয়াবের আশা করবে। 


৩৪৩ 


তৃতীয় ভাগ 
আৰ্বীদার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাসআলাসমূহ 


মোট পীচটি অধ্যায়ে বিভক্ত 


প্রথম অধ্যায় ৪ ইসলাম, ঈমান ও ইহ্‌সান 
দ্বিতীয় অধ্যায় ৪ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বৈরীতা, এর মর্ম ও নিয়মাবলী 


তৃতীয় অধ্যায় ৪ সাহাবাদের অধিকারসমূহ এবং তাদের প্রতি আমাদের যা করা 
কৰ্তব্য 


চতুৰ্থ অধ্যায় ঃ মুসলমানদের ইমাম বা শাসকের প্রতি, এবং সাধারণ মানুষের 
প্রতি করণীয় এবং তাদের দলভুক্ত থাকা 


পঞ্চম অধ্যায় ৪ কুরআন ও সুন্নাহকে আকড়ে ধরার অপরিহার্যতা ও বিচ্ছিন্নতা 
থেকে নিষেধাজ্ঞা । 


৩৪৪ 


প্রথম অধ্যায় 
ইসলাম, ঈমান ও ইহ্‌সান 


এতে চারটি পরিচ্ছেদ রয়েছে 


প্রথম পরিচ্ছেদ 8 ইসলাম। 
দ্বিতীয় পরিচ্ছেদ ৪ ঈমান। 
তৃতীয় পরিচ্ছেদ ৪ ইহ্‌সান। 
চতুৰ্থ পরিচ্ছেদ ঃ ইসলাম, ঈমান ও ইহ্‌সানের মাঝে সম্পর্ক ৷ 


৩৪৫ 


প্রথম পরিচ্ছেদ 
ইসলাম 


ইসলামের পরিচয়ঃ 
ইসলাম শব্দটির অভিধানিক অর্থঃ মেনে নেয়া, আত্মসমর্পণ করা, বিনম্র হওয়া । 


শরীয়তের পরিভাষায়ঃ তা হলো আল্লাহর কাছে তাওহীদের মাধ্যমে আত্মসমর্পণ 
করা, তাঁর আনুগত্য মেনে নেয়া, শির্ক থেকে মুক্তি এবং শির্ককারীদের সাথে শত্রুতা 
পোষণ ৷ মহান আল্লাহ বলেনঃ 


CAE A 


BE SHUTS ES IMIS BIA TELLIINL IH Ye 
OW vies Re) 


“বলুনঃ আমার সালাত, আমার ইবাদাত (কুরবানী ও হজ্জ) আমার জীবন ও 
আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে, তাঁর কোন শরীক নেই, 
আর আমি এরই জন্য আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলমান” । [সূরা আল- 
আন‘আমঃ ১৬২-১৬৩] 


মহান আল্লাহ আরো বলেনঃ 
৯» 1, 7. Eon? 2 dr ty 2% 2 22 49,9) 737 9 a 
Godt Se 3316 5 Le OB OB ED BOYLE BIG Ye 
(Ae:dl As JT) 


“আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইলে তা কখনও 
কবুল করা হবে না, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে” । [সূরা আলে- 
ইমরানঃ ৮৫] 


ইসলামের রুকনসমূহঃ 
ইসলামের মূল স্তম্ভ পাঁচটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা বর্ণনা 


করেছেন। ‘আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার হাদীসে বর্ণিত, তিনি 
বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


৩৪৬ 


SSSA 


By Bl dm) a Oy dl YL) Y Of US 3 se OY Gi) 
Ol Cn E29 Olas) Pye BE 31 sls Dall 
‘ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিতঃ এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ব্যতীত আর 


কোন সঠিক উপাস্য নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর 
রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রামাদানের সাওম পালন করা, 


আল্লাহর ঘরের হজ্জ করা’” । 
অনুরূপভাবে পূর্বে বর্ণিত ‘হাদীসে জিবরীল’ নামে বিখ্যাত হাদীসেও এর দলীল 


রয়েছে, তাতে এসেছে, ‘তিনি (জিবরীল) বললেনঃ হে মুহাম্মাদ! আমাকে ইসলাম 
_ সম্পর্কে বলুন । আল্লাহর রাসূল সাল্লান্রাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ 


GF Dall mig dl dy) a2 Of dy YY Of sgt of YY 
‘ইসলাম হলো এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ব্যতীত হক্ক কোন মা‘বুদ নেই, আর 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, 


যাকাত আদায় করা, রামাদানের সাওম পালন করা, আর যদি আল্লাহর ঘরে 
যাওয়ার সামর্থ থাকে তবে তার হজ্জ করা’ । তিনি (জিবরীল) বললেনঃ আপনি 


সত্য বলেছেন...’*। 


শাহাদাত বা সাক্ষ্য দেয়ার অর্থঃ 

“লা ইলাহা ইল্লাল্লাহ” এ সাক্ষ্যের অর্থঃ আল্লাহ ছাড়া কোন হক্ব মাবুদ নেই । 

আর “মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এ সাক্ষ্যের অর্থঃ তিনি যা নির্দেশ করেছেন তা 
মেনে তার অনুসরণ করা, যা কিছুর সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা, যা যা করতে 
নিষেধ ও সাবধান করেছেন তা থেকে বেঁচে থাকা এবং তিনি যেভাবে পথনির্দেশ 
করেছেন কেবলমাত্র সেভাবেই আল্লাহর ইবাদাত করা । 


“সহীহ বুখারী (হাদীস নং ৮), সহীহ মুসলিম (হাদীস নং ১৬) । 
*পূর্বে বুখারী ও মুসলিমের বর্ণনায় এ হাদীস বর্ণিত হয়েছে। সহীহ বুখারী (হাদীস নং ৮) সহীহ 
মুসলিম (হাদীস নং ৮) । 


৩৪৭ 


দ্বিতীয় পরিচ্ছেদ 
ঈমান ও তার রুকনসমূহ এবং কবীরা গুনাহকারীর হুকুম বর্ণনা 


ঈমানের পরিচয় ৪ 

ঈমান শব্দের অভিধানিক অর্থঃ বিশ্বাস এবং স্বীকার করা । 

শরীয়তের পরিভাষায় ঈমান বলেঃ মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং অঙ্গ-প্রত্যঙ্গ 
দ্বারা কার্যে পরিণত করা । 

ঈমানের রুকনসমূহ ও তার প্রমাণাদিঃ 

ঈমানের রুকন ছয়টি, যার প্রমাণ মহান আল্লাহর বাণীঃ 


2 


BBS SHIESS GS GENTS BERS WS SHMGH 
Ovid) & BASHING 2) 


“নেককাজ শুধু এ নয় যে, পূর্ব ও পশ্চিম দিকে তোমরা তোমাদের মুখ ফিরাবে, 
বরং নেককাজ হলো, এঁ ব্যক্তির কাজ যে ঈমান আনে আল্লাহর উপর, পরকালের 
উপর, ফিরিশৃতাদের উপর, কিতাবের উপর এবং নবীদের উপর” । [সূরা আল- 
বাকারাহঃ ১৭৭] 


সুন্নাহ থেকে তার প্রমাণ হাদীসে জিবরীল, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামকে প্রশ্ন করেছিলেনঃ 


024 ADL pF FIN pga ayy 455 3 SSIy Bd Fs ON 
(...cdi0 JE 09 


তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলদের এবং শেষদিনের উপর ঈমান আনয়ন করা, এবং 
ভাগ্যের ভাল বা মন্দ হওয়ার উপর ঈমান রাখা’ তিনি উত্তরে বললেনঃ আপনি 
সত্য বলেছেন...” । 


"বুখারী ও মুসলিম, সহীহ বুখারী (হাদীস নং ৫০), সহীহ মুসলিম (হাদীস নং ৮)। 


৩৪৮ 


ঈমানের বৃদ্ধি ও কমতি প্রসঙ্গেঃ 


কুরআন ও সুন্নাহ প্রমাণ করে যে, আনুগত্যের দ্বারা ঈমান বর্ধিত হয় আর 
অবাধ্যতার কারণে ঈমান কমে যায় । 


কুরআন থেকে প্রমাণ মহান আল্লাহর বাণীঃ 


2212222 WG 42 224 


(\Y:০=) LAI GSS ANISM G HY } 


তাদেরকে তাকওয়া প্রদান করেন” । [সূরা মুহাম্মাদঃ ১৭ 


মহান আল্লাহ আরো বলেনঃ 


BE LE CBS LIE ELS WIN GH SAIS ¥ 


(Yds ERR ELL) 


“মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয়, 
এবং যখন তাঁর আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হয় তখন তা তাদের ঈমান 
বর্ধিত করে আর তারা তাদের প্রতিপালকের উপরই নির্ভর করে” । [সূরা আল- 


অনুরূপভাবে তিনি আরো বলেনঃ 
Ed € IASI CERO ASCSAIHEH Y 


‘প্তনি মু’মিনদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেন যাতে করে তাদের ঈমানের 
সাথে ঈমান বর্ধিত হয়” । [সুরা আল-ফাতহঃ ৪] 


হাদীস থেকে প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীঃ 
(OU) cr 523 diss 4B BON cp 8 op EH 


“যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নাম থেকে বের হবে’ *। 


সহীহ বুখারী (হাদীস নং ৭৫১০), সহীহ মুসলিম (হাদীস নং ১৯৩) । 


৩৪৯ 


অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীঃ 
oF E591 Abb) US dl Jy dL Y Mol Las Ons 4 OLY 
(OGY on Lad sid! 2) 


‘ঈমানের সত্তরের উপর শাখা রয়েছে, তম্মধ্যে সর্বোচ্চ হলো ৪ ‘লা ইলাহা 
ইল্লাল্লাহ’ আল্লাহ ব্যতীত আর কোন হক্ব মাবুদ নেই, সর্বনিম্ম হলোঃ পথ থেকে 


কষ্টদায়ক বস্তু দূর করা আর লজ্জা ঈমানের একটি শাখা” । 


কবীরা গুনাহকারীর হুকুমঃ 


কবীরা গুনাহ দু'প্রকারঃ এক প্রকার গুনাহ আছে যা কাফির বানিয়ে দেয়, 
আরেক প্রকার আছে যা কাফির বানায় না। যে সমস্ত কবীরা গুনাহ কাফির বানিয়ে 
দেয় তা হচ্ছে; আল্লাহর সাথে শির্ক করা; কেননা যে সমস্ত গুনাহ দ্বারা আল্লাহর 
নাফরমানি করা হয় তম্মধ্যে শির্ক সবচেয়ে বড় গুনাহ । অনুরূপভাবে বিশ্বাসগত 
হয়ে যায় । 


দ্বিতীয় প্রকার কবীরা গুনাহ যা গুনাহকারীকে কাফির বানিয়ে দেয় না, দ্বীন 
থেকেও বের করে না, যদি তা হালাল মনে করা না হয়। আর তা হলো কুফরীর 


কুরআন ও সুন্নাহ প্রমাণ করছে যে, কাফির বানিয়ে দেয় না এ রকম গুনাহকারী 
ব্যক্তি ঈমানদার । তবে তার ঈমান অপূর্ণাঙ্গ, আর তাকে বলা হবে ফাসিক বা 
নাফরমান। 


আখিরাতে এ ধরনের গুনাহকারীর হুকুম হলো যে, সে আল্লাহর ইচ্ছার উপর 
এমতাবস্থায় সে শাস্তি পেলেও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না বরং শাস্তি 
ভোগের পর তার তাওহীদ ও ঈমানের কারণে সর্বশেষ গন্তব্যস্থান হবে জার্নাত। 
আল্লাহ তা'আলা বলেনঃ 


“সহীহ মুসলিম, কিতাবুল ঈমান (হাদীস নং ৫৭)। 


৩৫০ 


A) 


2&2 dN ), A বযী ন %ু&ি জৰ 9. 


ESTO oh fd SAIS TSS LIBS 48} 


“নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শির্ক করাকে ক্ষমা করবেন না, আর তার থেকে 
ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। আর যে কেউ আল্লাহর সাথে 
শির্ক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়” । [সূরা আন-নিসাঃ ১১৬] 


সহীহ বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদীসে নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেনঃ 


CRY AF of Baad 033 4B dB BVI ALY IG op 8 E— 
8 oP CAI IF oF BA 033 4B dy SY) ALY IE op I 
(25 2 55 059 45 dy BY) SLY JSG 


“যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ব্যতীত কোন হক্ধ মাবুদ নেই, এ 
কথা) বলবে, আর তার মনে একটি যব পরিমাণ কল্যাণও থাকবে, সে জাহান্নাম 
থেকে বের হবে, জাহান্নাম থেকে এঁ ব্যক্তিও বের হবে যে ব্যক্তি ‘লা ইলাহা 
ইল্লাল্লাহ’ (আল্লাহ ব্যতীত কোন হঙ্ধ মাবুদ নেই, এ কথা) বলবে, আর তার মনে 
একটি গম পরিমাণ কল্যাণ থাকবে, অনুরূপভাবে জাহান্নাম থেকে এঁ ব্যক্তিও বের 
হবে যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ব্যতীত কোন হক্ব মা'বুদ নেই এ 


কথা) বলবে, আর তার মনে সামান্য কণা পরিমাণ কল্যাণও নিহিত থাকবে” ৷ 


' এখানে কুরআন ও হাদীস দ্বারা যা প্রমাণিত হলো এ উম্মাতের সালফে সালেহীন 
তথা সাহাবাগণ, কল্যাণ ও হেদায়াতের ভিত্তিতে তাদের অনুসারী ‘তাবেয়ী’গণ ও 
‘তাবে’ তাবেয়ী’গণ কবীরা গুনাহকারীর ব্যাপারে এ হুকুমই দিয়ে থাকেন । তাদের এ 
পথ এ বিষয়ে বাড়াবাড়িকারী ও সংকোচনকারী এ দু’এর মাঝামাঝি । সীমালংঘনকারী 
প্রাচীন ও নব্য খারেজী সম্প্রদায় কবীরা গুনাহকারীকে কাফির সাব্যস্ত করে তাকে 
দ্বীন থেকে বের করে দেয়, তার রক্ত হালাল করে দেয়, আর আখিরাতে সে 
জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে বলে বিশ্বাস করে। অপর পক্ষে সংকোচনকারী দল 
মনে করে যে, কবীরা গুনাহকারী পরিপূর্ণ মু'মিন। তারা কবীরা গুনাহকারী ও 


*সহীহ বুখারী (হাদীস নং ৪৪), সহীহ মুসলিম (হাদীস নং ১৯২) । 


৩৫১ 


যাবতীয় আদেশকৃত বিষয় পালনকারী ও নিষেধকৃত বিষয় ত্যাগকারী এতদুভয়ের 
মধ্যে পার্থক্য করে না, যে মত পোষণ করে থাকে ক্র ‘মুরজিয়া’ সম্প্রদায় । 
সালফে সালেহীনের অবস্থান এ দু’'দলের মধ্যবতী । 


কবীরা গুনাহকারী যে কাফির নয় তার প্রমাণঃ 


কবীরা গুনাহকারী যে কাফের নয় কুরআন ও সুন্নাহ তা প্রমাণ করছে, কুরআন 
থেকে এর দলীল মহান আল্লাহর বাণীঃ 


HO YS FAL SL SEUSS SIS Gs 4S 5 } 
EEN i SISAL SRO IOS HG 


5 


0-1) & SE S33 RAMS FR RDN IACI 


“মু’মিনদের দু’ দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে; 
তারপর তাদের একদল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে 
তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে 
আসে- যদি তারা ফিরে আসে তাদের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করবে এবং 
সুবিচার করবে, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। মু’মিনগণ 
পরস্পর ভাই ভাই; সুতরাং তোমরা তোমাদের দু'ভায়ের মধ্যে সমঝোতা স্থাপন 
কর আর আল্লাহকে ভয় কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও” । [সূরা আল- 
হুজরাতঃ ৯-১০] 


আয়াতদ্বয় দ্বারা দলীল নেয়ার কারণঃ আল্লাহ তা'আলা মু’মিনদের মধ্যে যুদ্ধ 
বিগ্রহকারী দু'দলের মধ্যে একে অপরের উপর আক্রমণকারীদের জন্য ঈমান 
সাব্যস্ত করেছেন অথচ তা কবীরা গুনাহের অন্তর্ভুক্ত, তাদেরকে ভাই ভাই হিসাবে 
দেখিয়েছেন এবং ঈমানদারদেরকে তাদের ঈমানী ভাইদের মধ্যে মীমাংসা করার 
নির্দেশ দিয়েছেন। 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসে এর প্রমাণঃ মুসলিম শরীফে 
আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেনঃ 


EF I0N UN fal fEy 22 sy Ff JFL AFL BSL fA Lr) 
0. 092 20 04) 2 02 Lr Jes all 3 Fury cp I: gh 


৩৫২ 


“জান্নাতবাসীগণ জান্নাতে প্রবেশ করবে, যাকে ইচ্ছা তিনি তার রহমতের 
বিনিময়ে সেখানে প্রবেশ করাবেন, আর জাহান্নামবাসীগণ জাহান্নামে প্রবেশ করবে, 
তার পর বলবেনঃ দেখ যার অন্তরে শস্য পরিমাণ ঈমানও তোমরা পাবে তাকে বের 
করে আন...” । 


এ হাদীস দ্বারা দলীল নেয়ার কারণ হলোঃ এখানে কবীরা গুনাহকারীকে 
জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা করা হয়নি, কেননা যার মনে সামান্যতম ঈমান 
অবশিষ্ট আছে তাকেও সেখান থেকে বের করা হবে। অনুরূপভাবে হাদীস দ্বারা এও 
প্রমাণিত হচ্ছে যে, ঈমানদারগণ তাদের কর্ম অনুসারে বিভিন্ন পর্যায়ভুক্ত, আরো 
প্রমাণিত হচ্ছে যে, ঈমানদার যতটুকু ওয়াজিব ছেড়ে দিবে বা যতটুকু নিষিদ্ধ কাজ 
করবে সে পরিমাণ ঈমান বাড়ে ও কমে । 


"সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, শাফা'আত অধ্যায়, এবং তাওহীদের অনুসারীদেরকে জাহারনাম 
থেকে বের করা শিরোনামে (হাদীস নং ১৮৪)। 


৩৫৩ 


তৃতীয় পরিচ্ছেদ 
ইহ্‌সান 


ইহ্সানের পরিচয়ঃ 


AE LR COR TEE ECON EEE REET 
হারাম ও মাকরূহ বিষয়াদি ত্যাগ করার মাধ্যমে গোপন ও প্রকাশ্য সর্বাবস্থায় 
এমনভাবে খেয়াল রাখা, যেন সে এমন সত্তার ধ্যান করছে যাকে সে ভালবাসে, ভয় 
পায়, তাঁর কাছে সওয়াবের আশা করে, তীর শাস্তির ভয় করে। আর মুহ্‌সিন হলেন 
এ সমস্ত লোক যারা সৎ কাজে অগ্রণী, যে সমস্ত কাজে ফযীলত রয়েছে সে 
গুলোতে প্রতিযোগিতায় লিপ্ত । 


ইহ্সানের দলীলঃ 
কুরআন থেকে প্রমাণ, মহান আল্লাহর বাণীঃ 
Ova § GEA CIHE LIGNIN AA MG ¥ 


“নিশ্চয়ই আল্লাহ যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে রয়েছেন, আর 
যারা মুহসিন” । [সূরা আন-নাহ্‌লঃ ১২৮] 


হাদীস থেকে, হাদীসে জিবরীল আলাইহিস সালাম নামে বিখ্যাত হাদীসে তিনি 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেনঃ আমাকে 
ইহ্‌সান সম্পর্কে জানান, উত্তরে রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ 


(S12 SB ol 5 ST d OF of 3 SH dil was Of 


‘তুমি আল্লাহর ইবাদাত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখছ, যদি তুমি 
তাকে দেখতে সামর্থ নাও হও, তিনি তো তোমাকে দেখছেন’ । 


"হাদীসটির তাখরীজ পূর্বে ১৪৩-১৪৪ পৃষ্ঠায় গত হয়েছে। 


৩৫৪ 


চতুৰ্থ পরিচ্ছেদ 


জিবরীল আলাইহিস সালামের হাদীসে ইসলাম, ঈমান এবং ইহ্‌সানের বর্ণনা 
এসেছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে এ তিনটি বিষয়ে 
প্রশ্ন করেছিলেন, উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম দ্বারা প্রকাশ্য 
কর্মকান্ডে আনুগত্য করাকে বুঝিয়েছেন; ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আল্লাহ ব্যতীত আর 
কোন হক্ মা'বুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর 
রাসূল এ সাক্ষ্য দেয়া, সালাত কায়েম করা, যাকাত দেয়া, বাইতুল্লার হজ্জ করা । 


আর ঈমান দ্বারা অপ্রকাশ্য গায়েবী বিষয়কে বুঝিয়েছেন; আর তা হলোঃ 
আল্লাহর উপর ঈমান, তীর ফিরিশতা, তাঁর কিতাব, তাঁর রাসূল, শেষ দিন এবং 
ভাগ্যের ভালো মন্দ হওয়ার উপর ঈমান আনাকে বুঝিয়েছেন। 


আর ইহ্‌সান দ্বারা প্রকাশ্য ও গোপন সর্বাবস্থায় আল্লাহকে খেয়াল রাখাকে 
বুঝিয়েছেন, তাই বলেছেনঃ 


2 IB ol 5S LB ofp WS dl as Of 


‘তুমি আল্লাহর ইবাদাত এমনভাবে করবে যেন তুমি তীকে দেখছ, যদি তুমি 
তাকে দেখতে সামর্থ নাও হও তিনি তো তোমাকে দেখছেন’ । 


সুতরাং যখনই এ তিনটি বিষয় একসাথে বর্ণিত হয়, তখন এর প্রত্যেকটি ভিন্ন 
ভিন্ন অর্থ প্রদান করে, তখন ইসলাম দ্বারা উদ্দেশ্য হয় প্রকাশ্য দ্বীনী কর্মকান্ড, ঈমান 
সোপান কিন্তু যখন শুধু ইসলাম শব্দ ব্যবহার হয় তখন তার মধ্যে ঈমানও এসে 
যায়, আবার যখন শুধু ঈমান শব্দ ব্যবহার করা হয় তখন তা ইসলামকে শামিল 
করে। আর যখন শুধু ইহ্‌সান শব্দ ব্যবহার হয় তখন তার মধ্যে ইসলাম ও ঈমান 
ঢুকে পড়ে । 


দ্বিতীয় অধ্যায় 


ওয়ালা’ এবং বারা’ বা বন্ধুত্ব স্থাপন ও বৈরিতা পোষণ, 
এর সংজ্ঞা ও নীতিমালা 


পরিচিতিঃ 


আরবীতে £১; শব্দটি মূল ধাতু, এর ক্রিয়া মুল $+ অর্থাৎ তার নিকটবর্তী 


হয়েছে। এখানে উদ্দেশ্য হলোঃ মুসলমানদেরকে ভালবাসা, সাহায্য করা আর 
শত্রুদের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতার জন্য মুসলমানদের পাশে থাকা, এবং 
তাদের সাথে বসবাস করা। 


অপরদিকে আরবী ভাষায় £1, শব্দটি মুল ধাতু, এর ক্রিয়া মূল.৫ ॥ অর্থাৎ কর্তন 


করল । এভাবেই বলা হয়ে থাকেঃ ৷ 5) ৫, অর্থাৎ কলমটি কেটেছে। এখানে 
উদ্দেশ্য হলোঃ কাফিরদের সাথে সম্পর্ক ত্যাগ করা, তাদেরকে ভাল না বাসা, 
তাদেরকে সহযোগিতা না করা, প্রয়োজন ব্যতীত তাদের দেশে অবস্থান না করা । 


বন্ধুত্ব রাখা ও বৈরিতা পোষণ করা তাওহীদের দাবীঃ 


আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সাথে বন্ধুত্ব রাখা, আল্লাহর সস্তুষ্টি বিধানের 
লক্ষ্যেই কারো সাথে শত্রুতা পোষণ করা, আল্লাহকে খুশি করার জন্যই কাউকে 
ভালবাসা এবং আল্লাহর সন্তোষ অর্জনের জন্যই কাউকে ঘৃণা করা প্রত্যেক 
মুসলিমের উপর ওয়াজিব । সুতরাং সে মুসলমানদের ভালবাসবে এবং তাদের 
সহযোগিতা করবে, আর কাফেরদের সাথে সে শত্রুতা পোষণ করবে ও তাদের 
ঘৃণা করবে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। মহান আল্লাহ ঈমানদারদের 
সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ওয়াজিব করে দিয়ে বলেনঃ 


AIEEE BSN RB CIMA SIN LL MIG 
(01-00 CxS ay! So ESIC a AG TA ICEL ST S$) 


“তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনগণ- যারা সালাত কায়েম 
করে, যাকাত আদায় করে এবং তারা রুকু‘কারী। কেউ আল্লাহ, তাঁর রাসূল এবং 


৩৫৬ 


মু'মিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে আল্লাহর দল তো বিজয়ী হবেই” । [সূরা আল- 
মায়িদাহঃ ৫৫-৫৬] 


মহান আল্লাহ আরো বলেনঃ 
39% পপ এ পপাচ 3১ 2322 DT TIT 8, পল) ০৪ | 
GC UGS SSS slr Seb SSSA GIHGES } 
(0:55) ছু GABLE ASS) SP EACH 


“হে মু’মিনগণ! তোমরা ইয়াহুদী ও নাসারাদিগকে বন্ধুরূপে গহণ করনা, তারা 
পরস্পরের বন্ধু, তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে 
তাদেরই একজন হবে, নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত 
করেন না । [সূরা আল- মায়িদাহঃ ৫১] 


তিনি আরো বলেনঃ 
SES ARE OTIS MN LBBB AV ALOGAE HY } 


2262, a fa ৰ্‌ 2 J % 


(Crissy & shoe? 


“আপনি পাবেন না আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমানদার এমন কোন সম্প্রদায়, 
যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারীগণকে ভালবাসে- হোক না এ বিরুদ্ধাচারীরা 
তাদের পিতা, পুত্র, ভাই অথবা তাদের জ্ঞাতি-গোত্র” ৷ [সূরা আল-মুজাদালাহঃ ২২] 


এ মহিমান্বিত আয়াতগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে, ঈমানদারদের সাথে বন্ধুত্বপূর্ণ 
সম্পর্ক রাখা ওয়াজিব, আর এর মধ্যে রয়েছে কল্যাণ । আর কাফেরদের সাথে 
শত্ৰুতা পোষণ করা ওয়াজিব, তাদের সাথে বন্ধুত্ব রাখার ব্যাপারে সতকীকরণ এবং 
এ ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার মধ্যে সীমাহীন ক্ষতি রয়েছে। 


বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বৈরিতা পোষণ এর দীনি মর্যাদা ৪ 


ইসলামে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বৈরিতা পোষণ এ মূলনীতির বিরাট মর্যাদা 
রয়েছে; কেননা তা ঈমানের সবচেয়ে মজবুত রশি বলে বিবেচিত। আর এর অর্থ 
হলো, মুসলমানদের মধ্যে প্রীতি ভালবাসার সম্পর্ক মজবুত করা, ইসলামের 
শত্রুদের থেকে সম্পর্কচ্ছেদ করা । তাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে 
বর্ণিত তিনি বলেনঃ রাসূল সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


(dd aadly Bd oily BS Bally dl SG TYLA UY Ss G9) 


৩৫৭ 


“ঈমানের সবচেয়ে মজবুত রশি হলো আল্লাহর জন্যে কারো সাথে বন্ধুত্বপূর্ণ 
সম্পর্ক রাখা, আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা পোষণ করা, আল্লাহর উদ্দেশ্যেই 


কাউকে ভালবাসা এবং আল্লাহর জন্যই কারো সাথে বিদ্বেষ পোষণ করা” *। 


চাটুকারিতা এবং নরম ব্যবহারের মধ্যে পার্থক্য, আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ও 
বৈরিতা পোষণ নীতির উপর এদু'য়ের প্রভাবঃ 


চাটুকারিতা হলোঃ দুনিয়ার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সৎ কাজের আদেশ ও অসৎ 
কাজ থেকে নিষেধ করা ছেড়ে দেয়া, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার যে মহান 
আত্মমর্যাদা মুসলমানের উপর ওয়াজিব তা ত্যাগ করা। এর উদাহরণ হলোঃ 
গুনাহগার ও কাফিরদেরকে তাদের গুনাহ ও কুফরীতে লিপ্ত অবস্থায় থাকা সত্ত্বেও 
তাদের সাথে চলাফেরাতে স্বাচ্ছন্দ বোধ করা, তাদের সাথে উঠাবসা করা, ক্ষমতা 
থাকা সত্ত্বেও তাদের কর্মকান্ডের প্রতিবাদ না করা৷ মহান আল্লাহ্‌ বলেনঃ 


HESSD FS SSSI OT IEG GS 3 
KA x CII GHREIS SUCECASE Joe CIOL 
ANID KEL TIDLB CAOHN ACSI GILES 

(Ac-VA 550) CIOS 


“বনী ইস্রাঈলের মধ্যে যারা কুফরী করেছিল তারা দাউদ ও মারইয়ামের পুত্র 
“ঈসার মুখে অভিশপ্ত হয়েছিল। তা এ জন্যে যে, তারা ছিল অবাধ্য ও 
সীমালংঘনকারী । তারা যে সব গর্হিত কাজ করত তা হতে তারা একে অন্যকে 
বারণ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট! তাদের অনেককে আপনি 
কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন । [সূরা আল- মায়িদাহঃ ৭৮-৮০] 


নমৃভাব হলোঃ ক্ষতি ও অপকার দূরীকরণের স্বার্থে নরম সুরে কথা বলা, 
কঠোরতা ত্যাগ করা অথবা খারাপ লোকদের থেকে বিমুখ হয়ে থাকা যদি তাদের 
খারাবির ভয় হয় বা তারা যা করছে তা থেকে বেড়ে গিয়ে আরো বেশী খারাপ কিছু 
করার সম্ভাবনা থাকে। যেমনঃ মূর্খকে শিক্ষা দেয়ার সময় নসত্বরতা অবলম্বন করা, 


*ত্বাবরাণী তার মু'জামুল কাবীরে (১১/২১৫), ইমাম বাগভী, শারহুচ্ছুন্নাহ (৩/৪২৯), হাসান 
সনদে বর্ণনা করেছেন। 


ফাসিককে তার খারাপ কাজ থেকে নিষেধ করার সময়, তার উপর কঠোরতা 
প্রয়োগ ত্যাগ করা, নরম কথা ও কাজের মাধ্যমে তার কর্মকান্ডের প্রতিবাদ করা, 
বিশেষ করে যখন তার অন্তরকে কাছে টানার প্রয়োজন হবে । 


রাসুলের হাদীসে ‘আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেনঃ “কোন 
এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অনুমতি চাইল । যখন 
তিনি তাকে দেখলেন তখন বললেনঃ “জ্ঞাতিভ্রাতাদের মধ্যে কতইনা খারাপ লোক, 
আর জ্ঞাতির সন্তানদের মধ্যে কতইনা খারাপ ছেলে” ৷, তারপর যখন বসল, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মুখের উপর হাসি দিয়ে কথা বললেন এবং 
তার জন্য (মন) প্রশস্ত করে দিলেন। লোকটি চলে গেলে ‘আয়েশা(রাদিয়াল্লাহু 
আনহা) বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনি যখন লোকটিকে দেখলেন তখন এ 
রকম এরকম বললেন, তারপর তার মুখের উপর হাসলেন এবং তার প্রতি প্রসন্ন 
হলেন। তখন রাসূল সানল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ 


2 LAN op Ds BLS pb ph 0) bd GAGE 2 Lie VY 
(075 sO) lll aS y5 
“হে ‘আয়েশা! কখন তুমি আমাকে খারাপ বাক্য ব্যবহার করতে দেখেছ? 


নিশ্চয়ই ক্বিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে খারাপ মর্যাদাসম্পন্ন লোক হলো 
এঁ লোক যাকে মানুষ তার ক্ষতির ভয়ে ত্যাগ করে” । 


এ লোকটি খারাপ চরিত্রবিশিষ্ট হওয়া সত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
করেছেন। এতে বুঝা গেল যে, নরম ব্যবহার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে 
বিপরীতমুখী নয়, যদি সেখানে কোন প্রাধান্যপ্রাপ্ত স্বার্থ থাকবে, যেমন অনিষ্ট থেকে 
বাঁচা, মনোরঞ্জন বা ক্ষতির পরিমাণ কমাতে ও হান্কা করতে । আর এটা হলো 
আল্লাহর পথে আহবান করার অন্যতম পদ্ধতি । মদীনার মুনাফিকদের অনিষ্টের 
ভয়ে, তাদের ও অন্যান্যদের মনোরঞ্জনের আশায় তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের নরম ব্যবহার ছিল এ জাতীয় । 


চাটুকারীতা এর বিপরীত কাজ; কেননা তা জায়েয নেই, কারণ তা মূলতঃ 


*সহীহ বুখারী (হাদীস নং ৬০৩২) ৷ 


খারাপ লোকদের সাথে কোন দ্বীনি স্বার্থ ব্যতীত শুধুমাত্র দুনিয়ার স্বার্থে তাদের 
অনুকরণ করা । 


বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ও বৈরিতা পোষণ করার কিছু নমুনাঃ 
MES 3 PA 0 SALAAM 


BAIS) Lea NESS GM LBA ANNES Ys 
(: ll) CIAL US Ge Ed AAA TE thle, 


“তোমাদের জন্য ইব্রাহীম ও তীর অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ । 
যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিলঃ ‘তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর 
তোমাদেরকে মানি না, তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ 
চিরকালের জন্য; যদি না তোমরা একমাত্র আল্লাহতে ঈমান আন” । [সূরা আল- 
মুম্তাহিনাহঃ ৪] 

অনুরূপভাবে মহান আল্লাহ আনসারগণ কর্তৃক মুহাজিরদের সাথে যে বন্ধুত্বপূর্ণ 
SS OEE i 


CE IAG ’ 20s C OBI HG 
AUER ES EMEC SETA Ne a 
(A: 2d 


“আর যারা মুহাজিরদের আগমনের পূর্বে এই নগরীতে বসবাস করেছে ও ঈমান 
এনেছে, তারা মুহাজিরদেরকে ভালবাসে এবং মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তার 
জন্য তারা অন্তরে কোন আকাজভ্কফা পোষণ করে না, আর তারা তাদেরকে নিজেদের 
উপর অগ্রাধিকার দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও ৷ যাদের অন্তর কার্পণ্য হতে মুক্ত 
রাখা হয়েছে, তারাই সফলকাম । [সূরা আল- হাশরঃ ৯] 


গুনাহগার ও বেদ‘আতকারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার হুকুমঃ 


যখন কোন লোকের মধ্যে ভাল ও মন্দ, আনুগত্য ও অবাধ্যতা, সুন্নাত ও 
বেদ‘আত একত্ৰিত হয়, তখন সে তার কাছে যে পরিমাণ কল্যাণ আছে সে পরিমাণ 
সুসম্পর্ক রাখার হক্ব্দার হবে। আর তার কাছে যে পরিমাণ অনিষ্টতা রয়েছে সে 


৩৬০ 


2 
Ee 


পরিমাণ শত্রুতা ও শাস্তির হকদার হবে। তাই কখনো কোন মানুষের মধ্যে সম্মান 
ও অসম্মান উভয়টি করার কারণ একত্রিত হয়ে থাকে সুতরাং তার জন্য দু'ধরনের 
রাষ্ট্রীয় কোষাগার থেকে তার প্রয়োজন মোতাবেক ব্যায় মিটানোর জন্য খরচ করা 
হবে এবং তাকে সাদ্‌কাও দেয়া যাবে। কাতর হছে 
সুন্নাত ওয়াল জামা'আত একমত হয়েছেন। 


কাকনটের সা দুরিয় রী বাদল জেম বা কিনল রর 
পর্যায়ে পড়ে? 


সহীহ দলীল প্রমাণাদিতে কাফিরদের সাথে দুনিয়াবী ব্যাপারে লেনদেন করা 
জায়েয প্রমাণিত হয়েছে। যেমনঃ বেচা কেনা, ভাড়া দেয়া নেয়া, দরকার ও 
প্রয়োজনের তাগিদে তাদের সহযোগিতা নেয়া তবে শর্ত হচ্ছে তা যেন অত্যন্ত 
সীমিত গন্ডির মধ্যে হয় এবং ইসলাম ও মুসলমানদের কোন ক্ষতির কারণ না হয়। 


i= ১ Ll on Bas BE a) sl 48) 
“কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনে 
উর্াইক্বিতিকে অভিজ্ঞ পথপ্রদর্শক হিসাবে ভাড়া নিয়েছিলেন” । 


হাদীসে বর্ণিত ‘খিররীত’ শব্দের অর্থঃ রাস্তা সম্পর্কে সম্যক অভিজ্ঞ । 


অনুরূপভাবে রাসূল তাঁর বর্মটি একজন ইয়াহুদীর কাছে এক সা’ পরিমাণ যবের 
বিনিময়ে বন্ধক রেখেছিলেন, ‘আলী রাদিয়াল্লাহু আনহু নিজে জনৈকা ইয়াহুদী মহিলার 
নিকট তার জন্য কুপ থেকে পানি বের করে দেয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, তিনি 
প্রতি বালতি পানির বিনিময়ে একটি খেজুর এ হিসাবে ষোলটি বালতি বের করে 
দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে 
খোযা‘আ গোত্রের সাহায্য নিয়েছিলেন। এগুলির কোনটিই আল্লাহর উদ্দেশ্যে 
সম্পর্কস্থাপন ও ছিন্নকরণ নীতিমালার উপর কোন প্রভাব ফেলে না। তবে শর্ত 
হলো, মুসলমানদের মধ্যে অবস্থানকারী কাফেরগণ সাধারণ সৌজন্যবোধজনিত 
ব্যবহার বজায় রাখবে, আর মুসলমানদেরকে তাদের দ্বীনের দিকে ডাকবে না। 


"সহীহ বুখারী (হাদীস নং ২২৬৩) । 


তৃতীয় অধ্যায় 


সাহাবাদের হক ও তাদের ব্যাপারে যা করণীয় 

প্রথম পরিচ্ছেদ ঃ সাহাবা কারা? তাদেরকে ভালবাসা ও তাদের সাথে মন থেকে 
গভীর ভালবাসাপূর্ণ সম্পর্ক রাখা । 

দ্বিতীয় পরিচ্ছেদঃ তাদের ফযীলত ও ন্যায়পরায়ণতার উপর বিশ্বাস করা 
ওয়াজিব, আর তাদের মধ্যে যা ঘটেছিল সে ব্যাপারে 

| শরীয়তের দলীল-প্রমাণাদির আলোকে চুপ থাকা । 

তৃতীয় পরিচ্ছেদ ৪ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার-পরিজন ও 
তাদের অধিকার সম্পর্কে, আর তাঁর স্ত্রীগণ যে তারই 
পরিবার-পরিজনের অন্তর্ভুক্ত, তার বর্ণনা । 

চতুৰ্থ পরিচ্ছেদ £ঃ খোলাফায়ে রাশেদা (সঠিক পথের উপর পরিচালিত রাসূলের 
প্রতিনিধিগণ), তাদের ফযীলত ও তাদের প্রতি যা যা করণীয় 
এবং তাদের ক্রম নির্ধারণ । 

পঞ্চম পরিচ্ছেদ ৪ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন ৷ 


৩৬২ 


প্রথম পরিচ্ছেদ 


সাহাবা কারা? তাদেরকে ভালবাসা ও তাদের সাথে 
আন্তরিক সুসম্পর্ক রাখা । 


সাহাবীর পরিচয়ঃ 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যে কেউ মুসলমান হিসাবে সাক্ষাৎ 
করবে এবং তার উপর তার মৃত্যু হবে সেই সাহাবী । 


সাহাবাদের ভালবাসা ও তাদের সাথে আন্তরিক সম্পর্ক রাখাঃ 


সাহাবাগণ সর্বোত্তম প্রজন্ম, এ উম্মাতের বাছাই করা মানুষ । এ উম্মাতের মধ্যে 
নবী সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লামের পরে তারাই সর্বশ্েষ্ঠ । তাদের সাথে সম্পর্ক 
নির্ধারিত মর্যাদায় অভিষিক্ত করা ওয়াজিব; কেননা তাদেরকে ভালবাসা প্রত্যেক 
মুসলমানের উপর ওয়াজিব, তাদেরকে ভালবাসা দ্বীন ও ঈমান বলে স্বীকৃত এবং 
রাহমান (আল্লাহ)-এর নৈকট্য লাভের উপায় । তাদের প্রতি বিদ্বেষ রাখা কুফরী ও 
সীমালংঘন; কেননা তারা এ দ্বীনের ধারক বাহক, তাই তাদের উপর কোন প্রকার 
অপবাদ দেয়া সমস্ত দ্বীনের উপর অপবাদ দেয়ার নামান্তর; কারণ এ দ্বীন আমাদের 
কাছে তাদের মাধ্যমেই এসে পৌছেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের মুখ থেকে সরাসরি তাজা- টাটকা এ দ্বীন গ্রহণ করেছেন এবং আমাদের 
কাছে আমানত ও নিষ্ঠার সাথে বর্ণনা করেছেন। সমগ্র পৃথিবীর বুকে এক যুগের 
এক চতুর্থাংশেরও কম সময়ের মধ্যে এ দ্বীনকে প্রচার-প্রসার করেছেন। আল্লাহ্‌ 
তা‘আলা তাদের হাতে দুনিয়ার বিভিন্ন দেশের বিজয় দিয়েছেন। ফলে দলে দলে 
লোক আল্লাহর দ্বীনে প্রবেশ করেছে। 


কুরআন ও সুন্নাহ প্রমাণ করছে যে, সাহাবাদের সাথে সম্পর্ক রাখা ও তাদেরকে 
ভালবাসা ওয়াজিব ৷ মুলতঃ এটা কোন মানুষের ঈমানের সত্যতার উপর প্রমাণবহ। 
কুরআন থেকে দলীল, মহান আল্লাহর বাণীঃ 


(Y):২35) ্ছৃ 2 ASS OLA Ox } 
“আর মু'মিন নর-নারীগণ একে অপরের বন্ধু” । [সূরা আত্‌ তাওবাহঃ ৭১] 


৩৬৩ 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাদের ঈমান যখন অকাট্যভাবে 
প্রমাণিত হলো, বরং তারা ঈমানদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এজন্য যে, আল্লাহ ও তাঁর 
রাসূল তাদের ‘তায্কিয়া’ (প্রশংসা) করেছেন, তখন তাদের সাথে আন্তরিক 
সুসম্পর্ক রাখা ও তাদেরকে ভালবাসা এ ব্যক্তির ঈমানের পরিচায়ক, যার কাছে এ 
গুণ পাওয়া যাবে। 


রাসূলের সুন্নাত থেকে এর প্রমাণঃ আনাসের হাদীস, তিনি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ 


-~ 


(GY Ja dU YT, 58) x uly 41 
“ঈমানের নিদর্শন হলো আনসারদের ভালবাসা আর নিফাকের নিদর্শন হলো 
আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ” । 


এ বিষয়ে কুরআন ও হাদীসে অনেক দলীল-প্রমাণ এসেছে, এখানে এ সবের 
উল্লেখ করলে স্থান সংকুলান সম্ভব হবে না। তবে একটি বিষয়ে এখানে দৃষ্টি 
আকর্ষণ করা অত্যন্ত জরুরী, আর তা হলোঃ সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের সাথে 
আন্তরিক সুসম্পর্ক থাকলে দুনিয়া ও আখিরাতে যে ভাল পরিণাম রয়েছে তা 
জানলে তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য প্রচেষ্টা বহুগুণ বর্ধিত হবে। 


দুনিয়াবী যে কল্যাণ অর্জিত হবে তম্মধ্যে অন্যতম হচ্ছে সফলতা অর্জন, বিজয় 
ও সাহায্য লাভ, যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 
Cousstny CXL AGS SEACH ILI IMA HILLS 3 


“কেউ আল্লাহ, তাঁর রাসূল এবং মু'মিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে আল্লাহর 
দল তো বিজয়ী হবেই” ৷ [সূরা আল-মায়িদাহঃ ৫৬] ইবনে কাসীর বলেনঃ ‘যে কেউ 
আল্লাহ ও তাঁর রাসূল এবং ঈমানদারদের সাথে বন্ধুত্বে সম্তষ্ট হবে, সে দুনিয়া ও 
আখিরাতে সফলকাম হবে, দুনিয়া ও আখিরাতে সাহায্যপ্রাপ্ত হবে’ ৷ 


তাদের ভালবাসার কারণে আখিরাতের যে কল্যাণ অর্জিত হবে তম্মধ্যে অন্যতম 
হচ্ছে- তাদেরকে ভালবাসার কারণে তাদের সাথে হাশর হওয়ার আশা করা যায়; 


“সহীহ বুখারী (হাদীস নং ১৭) । 


Eee SS OD SOAS 


See 


কারণ আব্দুল্লাহ ইবনে মাস‘উদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের কাছে এক লোক এসে বললেনঃ ‘হে আল্লাহর রাসূল! 
কোন লোক যদি কোন জাতিকে ভালবাসে কিন্তু তাদের সাথে মিশলো না তার 
সম্পর্কে আপনার কি অভিমত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে 


(EL of £ ph) 
“মানুষ যাকে ভালোবাসে তার সাথে সে থাকবে” । 


আর এজন্যই রাসূল সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাগণ আবু বকর ও 
উমর রাদিয়াল্লাহু আনহুমাকে ভালবাসার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে চাইত, 
আর এটাকে তাদের শ্রেষ্ঠ ও আল্লাহর নিকট বেশী আশাব্যঞ্জক কাজের মধ্যে গণ্য 
করত । ইমাম বুখারী আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহুর হাদীসে বর্ণনা করেন 
যে, এক লোক রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামকে ক্ন্য়ামত সম্পর্কে প্রশ্ন 
করে বললোঃ কখন ক্ন্য়ামত হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বললেনঃ “তুমি তার জন্য কি প্রস্তুত করেছ”? লোকটি বললঃ কিছুই না, তবে আমি 
আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি ৷ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন 
বললেনঃ 


er 4) 
“তুমি যাকে ভালবেসেছ তার সাথে থাকবে” । 
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীঃ 
“তুমি যাকে ভালবেসেছ তার সাথে থাকবে” এ কথার চেয়ে অন্য কোন কথায় এত 
খুশি হইনি । আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ ‘আমি নবী সাল্লা্পাহু আলাইহি ওয়া 


আর আমি আশা করি তাদেরকে ভালবাসার কারণে তাদের সাথে থাকব যদিও 
আমি তাদের মত কাজ করতে পারিনি। 


*সহীহ মুসলিম (হাদীস নং ৬১৬৮) । 


দ্বিতীয় পরিচ্ছেদ 


সাহাবাদের ফযীলত ও ন্যায়পরায়ণঁতার উপর বিশ্বাস করা আর তাদের 
মধ্যে যা ঘটেছিল সে ব্যাপারে শরীয়তের দলীল-প্রমাণাদির আলোকে 
চুপ থাকা ওয়াজিব 
তাদের ফযীলতঃ 


আল্লাহ তা'আলা সাহাবাদের প্রশংসা করেছেন, তাদের উপর সন্তুষ্ট হয়েছেন 
এবং তাদের জন্য উত্তম প্রতিদানের ওয়াদা করেছেন, তিনি বলেছেনঃ 


REGS AICI SICAL} 
0-22 CREASY TE SSE INE fhe LEIS 
“মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী, এবং যারা ইহসানের সাথে 
তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি সনস্তুষ্ট, তারাও তার উপর সন্তুষ্ট । আর 
তিনি তাদের জন্য তৈরী করেছেন জার্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে 
তারা চিরস্থায়ী হবে, এ তো মহা সাফল্য” ৷ [সূরা আত-তাওবাহঃ ১০০] 
আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
OAD {RMI Y GRIP GI HY 
“অবশ্যই আল্লাহ মু’মিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন গাছের নিচে তারা 
আপনার কাছে বাই‘আত নিচ্ছিলেন” ৷ [সূরা আল- ফাত্হঃ ১৮] 
মহান আল্লাহ আরো বলেনঃ 


SIES MSS SOS FIPS CFR GH GAIL } 
HE CS OSI MRL # CISA CNA MGI 
BRS ERED BT SPOT EINES ALS DS G4 BIL 
ODES HCFC LNG FOAMING FUNG 

ES SSRDGA CLS ERIS ES IEIV EATS GBS Et 


* 
+ 


তুণ্ড 


92 
(\:~A :55.্থু 25 


“(এ সম্পদ) অভাবগ্রস্ত মুহাজিরগণের জন্য যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি 
হতে উৎখাত হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও 
তাঁর রাসূলকে সাহায্য করে। তারাই তো সত্যবাদী । আর যারা মুহাজিরদের 
আগমনের পূর্বে এই নগরীতে বসবাস করেছে ও ঈমান এনেছে, তারা 
মুহাজিরদেরকে ভালবাসে এবং মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তার জন্য তারা 
অন্তরে কোন আকাভ্কা পোষণ করে না, আর তারা তাদেরকে নিজেদের উপর 
অগ্রাধিকার দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও ৷ যাদের অন্তর কার্পণ্য হতে মুক্ত রাখা 
হয়েছে, তারাই সফলকাম । আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে 
আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা 
করুন এবং মু’মিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের 
প্রতিপালক! আপনি তো দয়ার্দ্, পরম দয়ালু’ । [সূরা আল- হাশরঃ ৮-১০] 


এ সম্মানিত আয়াতসমূহ সমস্ত সাহাবা তথা মুহাজির, আনসার, বদরের যুদ্ধ 
এবং বাই‘আতুর রিদওয়ানে অংশগ্রহণকারী যারা গাছের নিচে শপথ করেছিল, আর 
যারাই তাঁর সাহচর্যে ধন্য হয়েছে, প্রত্যেক সাহাবীর ফযীলত ও তাদের প্রশংসার 
উপর প্রমাণ বহন করছে। আর তাদের পরে যারা এসেছে তাদের গুণ বর্ণনা করা 
হয়েছে এভাবে যে, তারা তাদের পূর্বে যে সমস্ত সাহাবা চলে গেছেন তাদের জন্য 
তারা ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর কাছে দো'আ করে তিনি যেন ঈমানদারদের 
জন্য তাদের মনে কোন বিদ্বেষ না রাখেন। 


এ আয়াতসমূহ ও এ জাতীয় অসংখ্য আয়াতে তাদের জন্য আল্লাহর সন্তোষ, 
জান্নাতের সুসংবাদ, মহা সাফল্যের অধিকারী হওয়া এবং প্রশংসা করা হয়েছে, 
অনুরূপভাবে তাদের কিছু গুণাগুণ যেমন ভালবাসা, অপরকে প্রাধান্য দেয়া, দান ও 
বদান্যতা, মুসলিম ভাইদের ভালবাসা এবং আল্লাহর দ্বীনকে সাহায্য করা ইত্যাদি 
এমন মহৎ গুণাবলী ও সুন্দর স্মরণের উল্লেখ এসেছে তারা যেগুলোর যথাযথ 
অধিকারী । 


আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বহু হাদীসে তাদের প্রশং 
করেছেন, তম্মধ্যে অন্যতম হচ্ছেঃ যা ইমাম মুসলিম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু 
আনহু হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


Bd 4 fel ul yb 2D) 


৩৬৭ 


না” 


আরো কিছু হাদীস এসেছে যেগুলোতে সমস্ত সাহাবার ফযীলত বর্ণনা করা 
হয়েছে, অন্য কিছু হাদীসে শুধু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের ফযীলত 
হয়েছে। 


সুতরাং এ দলীলসমূহের চাহিদা অনুসারে সমস্ত সাহাবায়ে কিরামের সাথে আন্তরিক 
যাবতীয় সুন্দর শব্দে তাদেরকে উল্লেখ করা, তাদের অনুসরণ-অনুকরণ করা, 
তাদের প্রদর্শিত পথে চলা সমস্ত মুসলিমের উপর ওয়াজিব । 


সাহাবাদের মধ্যে যা ঘটেছে সে ব্যাপারে নিরব থাকার অপরিহার্যতা এবং 
তাদেরকে গালি দেয়ার হুকুমঃ 


আমরা পারলাম যে, আল্লাহর রাসূলের সাহাবাগণ আমাদের নবী 
সালা অ'াইহি ওয়া সাল্লামের পরে এ উন্মাতের মনোনীত সবচেয়ে পছন্দনীয় 
ব্যক্তিত্ব । তারা ইসলাম গ্রহণে অগ্রগামী, হেদায়াতের মহান ব্যক্তিবর্গ, অন্ধকারের 
আলো, তারাই আল্লাহর পথে প্রকৃত জিহাদকারী এবং ইসলামের উপর আপতিত 
যাবতীয় বাধা-বিপত্তি প্রতিরোধে তারা ত্যাগের চরম পরাকাষ্টা প্রদর্শনকারী। শেষ 
পৰ্যন্ত আল্লাহ তা'আলা তাদের হাতেই এ দ্বীনকে যমীনের বুকে প্রতিষ্ঠিত করেছেন। 
সুতরাং যে কেউ তাদের মর্যাদাহানি করবে বা তাদের গালি দেবে অথবা তাদের 
কাউকে কথা বা কাজে আক্রমণ করবে সে সৃষ্টির অধম ব্যক্তি বলে বিবেচিত হবে; 
কেননা তার এ কাজ সমস্ত দ্বীনের উপর আক্রমণ করার নামান্তর । আর যে কেউ 
তাদেরকে কাফির বলবে অথবা এ বিশ্বাস করবে যে, তারা দ্বীন থেকে বের হয়ে 
গেছে সে নিজেই কাফির ও দ্বীন থেকে বের হয়ে মুরতাদ হওয়ার অধিক উপযুক্ত ৷ 
সাহাবাদের পরে যত বড় আমলকারীই হোক না কেন সে তাদের সামান্যতম 
ফযীলতের কাছেও পৌছতে পারবে না বুখারী ও মুসলিমে আবু সা‘ঈদ রাদিয়াল্লাহু 
আনহু থেকে বর্ণিত তিনি বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেনঃ 


*সহীহ মুসলিম (হাদীস নং ২৪৯৬) । 


i 
: 
| 
£ 
3 
2 
2: 


এ ৭ এ এ.প্রণ্ J44এ্রক 


al 


Lo! 


Ls 53 be a3 tof fea GH YS Ul OB good op ll Lm J) 
(mas Jy eal 


“তোমরা আমার সাহাবীদের কাউকে গালি দিও না; কেননা তোমাদের কেউ 
যদি উহুদ পাহাড়ের মত স্বর্ণও ব্যয় কর তাদের এক মুদ পরিমাণ বা তার অর্ধেক 
ব্যয়ের কাছাকাছি পৌছতে পারবে না”*। এ হাদীস থেকে প্রমাণিত হচ্ছে যে, 
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাদের গালি দেয়া হারাম, 
আর এ বিষয় তাগিদ হচ্ছে যে, যত সৎকাজই কেউ করুক না কেন তাদের মর্যাদায় 
কেউ পৌছতে পারবেনা। 


দো‘আ করা, তাদের মধ্যে যা ঘটেছে সে ব্যাপারে চুপ থাকা, তাদের মধ্যে যে 
মতবিরোধ হয়েছে সেগুলো খাটাঘাটি না করা এবং তাদের গোপন ব্যাপারসমূহ 
আল্লাহর হাতে ন্যস্ত করা সমস্ত মুসলিমের উপর ওয়াজিব। উমর ইবনে আব্দুল 
আযীয রাহেমাহুল্লাহ বলেনঃ ‘তারা এমন এক সম্প্রদায় আল্লাহ আমাদের হাতকে 
তাদের রক্ত থেকে পবিত্র রেখেছেন, সুতরাং আমরা যেন আমাদের জিহবাকে 
তাদের সম্মান ক্ষুন্ন করা থেকে পবিত্র রাখি’ । 


মোট কথাঃ আহলে সুন্নাত ওয়াল জামা'আত সমস্ত সাহাবার সাথে আন্তরিক 
সুসম্পর্ক রাখে, ইনসাফ ও সাম্যের ভিত্তিতে তাদের প্রত্যেকের যে যে মর্যাদা প্রাপ্য 
তাদেরকে সেখানে প্রতিষ্ঠা করে, কোন প্রকার গোড়ামী বা প্রবৃত্তির বশে নয়; 
কেননা এ গুলো অতিরঞ্জিতকরণ যা সীমালংঘনের শামিল । 


* সহীহ বুখারী (হাদীস নং ৩৬৭৩), সহীহ মুসলিম, কিতাবুল ফাদায়িল (হাদীস নং ২৫৪০, 
২৫৪১) । 


তৃতীয় পরিচ্ছেদ 
নবী সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইত বা পরিবার- 
পরিজন 


“আহলে বাইত” এর পরিচয়ঃ 


আহলে বাইত (বা ঘরের লোক) বলতে নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের 
বংশের এ পরিবারসমূহকে বুঝায় যাদের উপর সাদ্‌কা গ্রহণ করা হারাম। আর 
তারা হলোঃ আলী ইবনে আবি তালিবের বংশধর, জাফরের বংশধর, আব্বাসের 
বংশধর, হারিস বিন আব্দুল মুত্তালিবের বংশধর অনুরূপভাবে নবী করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ ও এর অন্তর্ভুক্ত । 


“আহলে বাইত” এর ফযীলত বা মর্যাদার প্রমাণসমূহঃ 
মহান আল্লাহর বাণীঃ 
Crit HIRE BSS KITA WEIGEL Cs YASS LS y 
EEE I ESTES WUE ETT OT SENET 
করতে, আর তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে” । [সূরা আল-আহ্যাবঃ ৩৩] 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
(G2 ald dl 5) 
“আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করিয়ে 
দিচিছ”” । 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ আহলে বাইতের মধ্যে শামিল হওয়াঃ 
আল্লাহ তা'আলা বলেনঃ 


OLAS AL CESK RBA NBO SG GAINES ¥ 
*সহীহ মুসলিম (হাদীস নং ২৪০৮)। 


৩৭০ 


daa RASS 


“a 


A #M A 


SRS 


CES NILE FES OREN CED HCG CSI 45 
AS LINMEL Ca SL ASS PB) SLIM ALESIS ELS) 
BEST hl Cs ESSA BM OSS BLESS 

(YE-YY Il 9 ছু ea enATS 


“হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও যদি তোমরা তাকওয়া 
অবলম্বন কর, সুতরাং তোমরা এমন কোমল কঠ্ে কথা বলো না যাতে করে যার 
অন্তরে রোগ রয়েছে সে প্রলুক্ধ হয়ে পড়ে এবং তোমরা ন্যায় সংগত কথা বল । আর 
তোমরা নিজস্ব গৃহে অবস্থান কর এবং প্রাচীন জাহেলী যুগের মত নিজেদেরকে 
প্রদর্শন করে বেড়িওনা। তোমরা সালাত কায়েম কর ও যাকাত প্রদান কর এবং 
আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত থাক। হে নবী-পরিবার! আল্লাহ তো কেবল চান 
তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র 
করতে আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যা তোমাদের ঘরে পাঠ করা হয় তা 
তোমরা স্মরণ কর, অবশ্যই আল্লাহ অত্যন্ত সুক্মদর্শী, সর্ববিষয়ে অবহিত । [সূরা 
আল-আহ্যাবঃ ৩২-৩৪] 


নিঃসন্দেহে বলতে পারে যে, নবীর স্ত্রীগণ আল্লাহর বাণীঃ 


RSI ANIM EIMAGL L ISI ASL LB 
“হে নবী-পরিবার! আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর 
করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে”, এ আয়াতের মধ্যে অবশ্যই 


শামিল হবে; কেননা এ বাক্যের পূর্বের কথা তাদের সাথে সংশ্নিষ্ট। আর এ জন্যই 
আল্লাহ এ সব কিছুর পর বলেনঃ 


ৰ ah Cs ESL BC OHS 
“আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যা তোমাদের ঘরে পাঠ করা হয় তা তোমরা 
স্মরণ কর”, অর্থাৎ মহান আল্লাহ তা'আলা তোমাদের ঘরে তাঁর রাসূল সাল্লাল্লাহু 


আলাইহি ওয়া সাল্লামের উপর কুরআন ও সুন্নাহ হতে যা অবতীর্ণ করেছেন তার 
উপর তোমরা আমল কর । ব্বাতাদা এবং আরো অনেকে বলেনঃ ‘সমস্ত নারী জাতি 


৩৭১ 


হতে তোমাদেরকে এই যে বিশেষ নেয়ামত প্রদান করা হয়েছে তা স্মরণ কর” । 


আহলে বাইতের ব্যাপারে অসীয়তঃ 


“আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করিয়ে 
দিচ্ছি” এ হাদীসটি পূর্বেই উল্লেখ করা হয়েছে। সুতরাং আহলে সুন্নাত তাদেরকে 
ভালবাসেন, সম্মান করেন, তাদের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া 
সাল্লামের অসীয়ত স্মরণ করেন; কেননা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে 
ভালবাসা ও সম্মান করার শামিল । তবে শর্ত হলো তারা সুন্নাতের অনুসারী, মিল্লাতে 
মুহাম্মাদীয়ার উপর অটল থাকতে হবে যেমনটি তাদের পূর্বপুরুষগণ ছিলেন, 
যেমনঃ আব্বাস ও তার সন্তানগণ, ‘আলী ও তার সন্তানগণ ৷ কিন্তু যে ব্যক্তি সুন্নার 
বিপরীত কাজ করবে এবং দ্বীনের উপর অটল থাকবে না তার সাথে বন্ধুত্বপূর্ণ 
সম্পর্ক রাখা জায়েয হবে না, যদিও সে আহলে বাইতের লোক হয়ে থাকে। 


সুতরাং আহলে বাইতের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অবস্থান 
হলো সাম্য ও ইনসাফের অবস্থান । তাদের মধ্যে যারা দ্বীনদার, দ্বীনের উপর অটল 
তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, তাদের থেকে যারা সুন্নাত বিরোধী কাজ 
করবে, দ্বীন থেকে সরে যাবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে, যদিও তারা আহলে 
বাইতের লোক হোন না কেন; কেননা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর অটল 
না হবে তখন পর্যন্ত সে আহলে বাইত এবং রাসূলের আত্মীয় হওয়া কোন উপকার 
দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের উপরঃ 


CY) t:sldh) LIES [ECS EA } 


“আপনার নিকটস্থ জ্ঞাতি-গোষ্ঠিকে ভয় দেখান” [সূরা আশ্‌ শু‘আরাঃ ২১৪] এ 
আয়াত অবতীর্ণ হওয়ার পর তিনি বললেনঃ 


ohh dl op SCs Gl Y Sndil 19 23 lng Lal yf 25 pia b) 
Sis HY Jie 8 C22 ls ais bof Cy bl by bod dl op is 
> তাফ্সীরে ইবনে কাসীর (৬/৪১১) । 


৩৭২ 


A: 
8 
Ker,” 
4: 
Bhd 
sy 
Be 
2: 
oH 
eA 
ৰ 
2: 
rit 
Br 
ho 
5 


Py 
2: 
oh 
Ker 
Re 
tos 
es 
2: 
A 
Be 
2 
2 
2: 
Ee 
. 
Isr 
i: 
: 


(eh dl 


“হে কুরাইশ সম্প্রদায়! অথবা এ প্রকারের একটি শব্দ, তোমরা তোমাদের 
নিজেদের ক্রয় করে নাও, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোন কিছুই করতে 
পারবো না। হে আবদে মান্নাফের বংশধর! আমি তোমাদের জন্য আল্লাহর নিকট 
কোন কাজে আসব না। হে রাসূলুল্লাহর ফুফি সাফিয়্যা! আমি তোমার জন্য 
আল্লাহর নিকট কোন উপকারে আসব না। হে মুহাম্মাদের কন্যা ফাতিমা! আমার 
সম্পদ থেকে যা কিছু আছে চেয়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কিছুর 
মালিক হব না” । 


অন্য এক হাদীসেও এসেছেঃ 
(md 4 Cre fb os es op) 


“যার কর্মকান্ড তাকে দেরী করায় তার বংশ তাকে তাড়াতাড়ি করায় না”*। 
হাদীসের শব্দ “মান বাত্তা'আ” এর অর্থ যাকে দেরী করায়, পিছনে ফেলে দেয়। 


যারা কোন কোন আহলে বাইতের ব্যাপারে বাড়াবাড়ি করে এবং তাদের জন্য 
নিম্পাপ হওয়ার দাবী করে, আর যারা আহলে বাইতের মধ্যে দ্বীন ও সুন্নার উপর 
অটল তাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তাদের মর্যাদায় আঘাত করে, 
অনুরূপভাবে বেদ‘আতকারী, বাজে কর্মকান্ডে লিপ্ত লোকেরা যারা আহলে বাইতের 
লোকদের অসীলা ধরে এবং তাদেরকে আল্লাহ ব্যতীত রব হিসাবে গ্রহণ করে; 
আহলে সুন্নাত ওয়াল জামা'আত তাদের সাথে সম্পর্ক রাখে না। 


সুতরাং এ ক্ষেত্রেও অন্যান্য ক্ষেত্রের মত আহলে সুন্নাত ওয়াল জামা'আত মধ্যম 
পন্থা ও সরল সোজা পথের উপর আছে যেখানে নেই কোন বাড়াবাড়ি, নেই কোন 
কমতি বা ঘাটতি ৷ 


*সহীহ বুখারী (হাদীস নং ৪৭৭১), মুসলিম (হাদীস নং ২০৪) । 
মুসলিম (হাদীস নং ২৬৯৯) । 


৩৭৩ 


চতুৰ্থ পরিচ্ছেদ 
খোলাফায়ে রাশেদীন 


“খোলাফায়ে রাশেদীন” এর পরিচয়ঃ 


(ফারুক), যুন্নুরাইন উসমান ইবনে আফ্ফান এবং রাসূলের দু’ নাতির পিতা 
‘আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহ্ুম । 


তাদের মর্যাদা ও তাদের অনুসরণ করা ওয়াজিব হওয়ার বর্ণনাঃ 


খোলাফায়ে রাশেদীন সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিবর্গ। আর তারাই এ 
সমস্ত খলীফা যারা সঠিক পথের দিশা প্রদানকারী, হেদায়াতপ্রাপ্ত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম যাদের আনুগত্য ও আদর্শ অনুসরণ করার নির্দেশ 
হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


eS | SE pd UT) eis ft of SU dsl), ৮ 9) 
\ nas 3 U6 Sk Slay cp USAGH nl BL SUB sy Gt Sle 
@s ews fF OU PIL DBE FL irl le 


“তোমাদেরকে আমি শোনা ও মেনে নেয়ার অসীয়ত করছি, তোমাদের মধ্যে 
যারা জীবিত থাকবে তারা অনেক মত পার্থক্য দেখতে পাবে তখন তোমাদের 
করণীয় হবে আমার সুন্নাতের অনুসরণ করা এবং আমার পরে যে সমস্ত সঠিক 
পথের দিশা প্রদানকারী, হেদায়াতপ্রাপ্ত খলীফাগণ আসবে তাদের সুন্নাকে অনুসরণ 
করা । তোমরা সেগুলো ধরে রাখবে, শক্ত ভাবে গোড়ালির দাতে কামড় দিয়ে ধরার 
মত আঁকড়ে থাকবে। আর নতুনভাবে আবিস্কৃত যাবতীয় বিষয় থেকে সতর্ক 
থাকবে; কেননা প্রত্যেক বেদ‘আত তথা দ্বীনের মধ্যে নতুন পন্থাসমূহ ভ্রষ্টতা”” ৷ 


Et 
ES 
2 
Bor 
£77” সৰ 
2: 
brn iE 
Kt 


১ হাদিসটি ইমাম আহমাদ (৪/১২৭-১২৯) তিরমিযী (৭/৪৩৮) বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। 


৩৭৪ 


তাদের ফযীলতঃ 


খলীফাদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণে আহলে সুন্নাত ওয়াল জামা'আত এ ব্যাপারে 
একমত যে, তাদের খিলাফতের ক্রমান্বয় অনুসারেই তাদের শ্রেষ্ঠত্ব নির্ধারিত; তা 
যথাক্রমে আবু বকর, তারপর উমর, তারপর উস্মান, তারপর আলী । তাদের 
প্রত্যেকের ফযীলত বর্ণনায় অনেক হাদীস এসেছে, তম্মধ্যে আমরা প্রত্যেকের জন্য 
একটি করে হাদীস উল্লেখ করব । 


আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফযীলত বর্ণনায় বুখারী ও মুসলিম শরীফে 
এসেছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মিম্বরে ছিলেন 
এমতাবস্থায় বললেনঃ 


Soke 3 Ae Sf UES Sls P2981 fal op sen LS 
(84 gl iE 32 J) dw JY dor gs dom 


তাহলে আবু বকরকে গ্রহণ করতাম, আবু বকরের আগমন পথ ব্যতীত এ 


মসজিদের সমস্ত গমন পথ বন্ধ করে দাও” । 


উমর রাদিয়াল্লাহু আনহুর ফযীলত বর্ণনায় বুখারী ও মুসলিম শরীফে এসেছে যে, 
নবী করীম সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম বলতেনঃ 


Ae on pos OF aol Al SU OB OGLE SUB LS ON SS) 
(8 


“তোমাদের পূর্বেকার জাতিদের মধ্যে অনেকেই 'মুহাদ্দাস’ ছিলেন, যদি এ 
জাতির মধ্যে কেউ থেকে থাকে তবে উমর ইবনুল খাত্তাব তাদের মধ্যে গণ্য 


হবে” । 
হাদীসে বর্ণিত ‘মুহাদ্দাস’ অর্থঃ মুলহাম তথা আল্লাহর পক্ষ থেকে যাদের মনে 


* সহীহ বুখারী (হাদীস নং ৩৬৫৪) ৷ 
* সহীহ বুখারী (হাদীস নং ৩৬৮৯), মুসলিম (হাদীস নং ২৩৯৮)। 


৩৭৫ 


সঠিক সিদ্ধান্ত জাগিয়ে দেয়া হয় এমন ব্যক্তিত ৷ 


উসমান রাদিয়াল্লাহু আনহুর ফযীলত বর্ণনায় ‘আয়েশা রাদিয়াল্পাহু আনহা বর্ণিত 
এক দীর্ঘ হাদীসে তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আবু 
করলেন; তাকে দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসলেন এবং 
কাপড় চোপড় ঠিক করে নিলেন, ‘আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলে তিনি 
বললেনঃ 


GSTNML an rs de) 0 S| 
“আমি কি. এমন এক লোক থেকে লজ্জাবোধ করব না যাকে দেখে 
ফিরিশ্তাগণও লজ্জাবোধ করে?” । 


‘আলী রাদিয়াল্লাহু আনহুর ফযীলত বর্ণনায় বুখারী ও মুসলিমে সাহাল ইবনে 
সা‘আদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে এসেছে যে, ‘নবী সাল্লাল্াহু আলাইহি 
ওয়া সাল্লাম খায়বারের সন্ধ্যায় বললেনঃ 


sls il dy dn) Fr EY sys dl 4১) ut ld i )) 
(ls dl dd ad) LN GSS... le J 1831 :d ... al 
“আগাসী দিন আমি এমন একজনকে ঝান্ডা দেব যে আল্লাহ ও তাঁর রাসূলকে 


ভালবাসে আর তাকেও আল্লাহ ও তাঁর রাসূল ভালবাসে, তার হাতে আল্লাহ বিজয় 


তার হাতে ঝান্ডা দিলেন, ফলে আল্লাহ তার হাতে বিজয় দিলেন’ । 


সহীহ মুসলিম (হাদীস নং ২৪০১) । 
২ সহীহ বুখারী (হাদীস নং ৩৭০২), মুসলিম (হাদীস নং ২৪০৫) । 


৩৭৬ 


adf «ol 


2d Pa sD | 


১0 


Zs 


পঞ্চম পরিচ্ছেদ 
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন 


পূর্বের আলোচনায় আমরা সাহাবাদের ফযীলত এবং তারা সবাই যে 
ন্যায়পরায়ণ সেটা জানতে পারলাম। আরো জানতে পারলাম যে, তারা রাসূলের 
সাহচর্যের দিক থেকে ফযীলতের মধ্যে বিভিন্ন পর্যায়ের । সর্বোৎকৃষ্ট সাহাবা হলেন 
ইসলাম গ্রহণে অগ্রণী প্রাথমিক পর্যায়ে হিজরতকারীগণ, তারপর আনসারগণ । 
তারপর বদরের যুদ্ধে অংশগ্রহণকারীগণ, তারপর ওহুদের যুদ্ধে অংশগ্রহণকারীগণ, 
তারপর আহযাব তথা খন্দকের যুদ্ধে অংশগ্রহণকারীগণ, তারপর যারা “বাই'আতুর 
রিদওয়ান” বা আল্লাহর সম্তষ্টির জন্য সম্পাদিত বাই‘আতে অংশগ্রহণ করেছেন 
তারা, তারপর মন্ধা বিজয়ের পূর্বে হিজরতকারী ও জ্বিহাদে অংশ গ্রহণকারীগণ এঁ 
সমস্ত লোকদের উপর শ্রেষ্ঠত্বের অধিকারী যারা হিজরতের পরে আল্লাহর রাস্তায় 
ব্যয় করেছে এবং জিহাদ করেছে। মুলতঃ আল্লাহ তাদের প্রত্যেকের জন্যেই 
প্রতিফল তথা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। 


সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিবর্গ হলেন খোলাফায়ে রাশেদীন যথাক্রমে 
আবু বকর আস্সিদ্দাক, উমর আল ফারূক, উসমান যুননুরাইন এবং রাসূলের দু’ 
নাতির পিতা ‘আলী ইবনে আলী তালিব। তারপর যাদের মর্যাদা তারা হলেন 
‘আব্দুর রাহমান ইবনে ‘আউফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য 
জীবন উৎসর্গকারী ‘হাওয়ারী’ যুবাইর ইবনুল ‘আওয়াম, অনুরূপভাবে সা‘আদ ইবনে 
আবি ওয়াক্কাস, আর এ উম্মাতের সবচেয়ে বড় আমানতদার ব্যক্তি বলে উপাধি 
প্রাপ্ত আবু ‘উবাইদা ইবনুল জার্রাহ এবং সাঈদ ইবনে যায়েদ ইবনে নুফাইল 
রাদিয়াল্লাহু আনহুম তাদের প্রত্যেকের প্রতি আল্লাহ সম্তুষ্ট হউন। 


তাদের ফযীলত বর্ণনায় সাধারণভাবে অনেক হাদীস এসেছে, আবার তাদের 
মাঝে কারো কারোর ব্যাপারে বিশেষ বিশেষ হাদীসও এসেছে। তাদের ফযীলত 
বর্ণনাকারী সাধারণ হাদীসসমূহের মধ্যে অন্যতম হচ্ছে ইমাম আহমাদ ও 
আসহাবুস্সুনান তথা আবু দাউদ, তিরমিযী, নাসায়ী এবং ইবনে মাজাহ কর্তৃক 
‘আব্দুর রাহমান ইবনে আখনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস । তিনি সাঈদ 
ইবনে যায়েদ থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ 


৩৭৭ 


Ald p63 LLG HY Hy LGB RNG 5) 
Al dS olga on m3 dl 3 lb) ARE NE Al S Ooi 
Gl S248 0 OF DAS) LFS Dl op dam 


“দশজন জার্নাতে যাবে, নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে, আবু 
বকর জান্নাতে, উমর জান্নাতে, উসমান জান্নাতে, আলী জান্নাতে, ত্বালহা জান্নাতে, 
যুবাইর ইবনুল ‘আওয়াম জান্নাতে, সা“দ ইবনে মালিক জান্নাতে এবং আব্দুর রহমান 
ইবনে ‘আওফ জান্নাতে” । 


“যদি তোমরা চাও তবে আমি দশম ব্যক্তির নামও বলে দিতে পারি, বর্ণনাকারী 
বলেনঃ তারপর তারা বললঃ কে সে? জবাবে তিনি চুপ থাকলেন, ফলে তারা 


আবার বললঃ কে সে? পরিশেষে তিনি বললেনঃ তিনি “সাঈদ ইবনে যায়েদ” । 


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দশজন ছাড়াও আরো অনেককে 
জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন, যেমনঃ আব্দুল্লাহ ইবনে মাস‘উদ, বিলাল 
ইবনে রাবাহ, ‘উকাশা ইবনে মুহসিন, জাফর ইবনে আবি তালিব এবং আরো 
অনেক । আহলে সুন্নাত ওয়াল জামা‘আত রাসূল সাল্লাল্াহ আলাইহি ওয়া সাল্লামের 
মুখে যাদের নাম সুস্পষ্টভাবে ঘোষিত হয়েছে তাদের ব্যাপারে জান্নাতে যাবার 
সাক্ষ্য দেয়; কারণ রাসূল সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে তা 
এসেছে। তাদের ব্যতীত অন্যান্যদের ব্যাপারে কল্যাণের আশা রাখে; কেননা 
আল্লাহ তাদের জন্য সামগ্রিকভাবে জান্নাতের ওয়াদা করেছেন, যেমন আল্লাহ 
তাআলা সাহাবাদের উল্লেখ করার পর তাদের কাউকে অপর কারোর উপর শ্রেষ্ঠত্‌ 
প্রদানের কথা উল্লেখ করে বলেনঃ 


(40: ্্ু HAIN } 


“তাদের প্রত্যেকের জন্য আল্লাহ ‘হুসনা’ বা সবচেয়ে ভাল পরিণামের ওয়াদা 
করেছেন” ৷ [সূরা আন-নিসাঃ৯৫] এখানে ‘হুসনা' বলে জান্নাত বুঝানো হয়েছে। 
অনুরূপভাবে সাধারণ মুসলমানদের কারোর জন্য অকাট্যভাবে জান্নাত বা জাহান্নাম 
কোনটার হুকুম না লাগানোই আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আক্বীদা । তবে 


হাদীসটি ইমাম আহমাদ (১/১৮৮) এবং সুনান গ্রস্থকারগণ সহীহ সনদে বর্ণনা করেছেন। 


৩৭৮ 


তারা তাদের নেক্‌কারদের জন্য সওয়াবের আশা করে, বদকারদের জন্য শাস্তির 
ভয় করে, যদিও তারা অকা্ট্যভাবে এটা বিশ্বাস করে যে, তাওহীদের উপর কারো 
মৃত্যু হলে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবেনা; কেননা আল্লাহ তাআলা বলেনঃ 


Hs PAA ES লি রা Fd 
(veld) se DTT SO LEI lS JAG) ¥ 


“অবশ্যই আল্লাহ তার সাথে শির্ক করাকে ক্ষমা করবেন না, এ ছাড়া যাবতীয় 
গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন” । [সূরা আন্নিসাঃ ১১৬] 


৩৭৯ 


চতুৰ্থ অধ্যায় 


মুসলমানদের ইমাম ও সাধারণ মুসলমানদের প্রতি কর্তব্য, 
এবং তাদের দলভুক্ত থাকার আবশ্যকতা 


ইমাম মুসলিম আবু রুকাইয়া তামীমুদ্দারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন 
যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


el gw) b ch LEB doa cox! does) | cx cdl) | —ণ 
(eG) roll Ns us), dywsds ds JG 


হে আল্লাহর রাসূল! নসীহত কাদের জন্য? তিনি বললেনঃ “আল্লাহর জন্য, তাঁর 
রাসূলের জন্য, তাঁর কিতাবের জন্য, মুসলমানদের ইমামের জন্য এবং সাধারণ 
মুসলমানদের জন্য” । 

আল্লাহর জন্য নসীহত বলতে বুঝায়ঃ একমাত্র তাঁরই ইবাদাত করা, তাকে 
ভালবাসা, তাঁর আদেশ মান্য করা এবং তাঁর নিষিদ্ধ বস্তু পরিত্যাগ করা । 

তাঁর রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য নসীহত হলোঃ তিনি যে 
সমস্ত বিষয়ের সংবাদ দিয়েছেন তার উপর বিশ্বাস স্থাপন, তিনি যে নির্দেশ 
দিয়েছেন সেগুলো পালন করা, তাঁর সুন্নাতের অনুসরণ, তাঁর আদর্শ ও ভালবাসা 
অনুসারে পথ চলা এবং তিনি যা নিয়ে এসেছেন শুধুমাত্র সে অনুসারে আল্লাহর 
ইবাদাত করা । 


তাদের ভালবাসা এবং আল্লাহর নির্দেশের গন্ডির ভিতরে তাদের আনুগত্য করা । 


আর সাধারণ মুসলমানদের জন্য নসীহত বলতে বুঝায়ঃ তাদেরকে সৎ কাজের 
আদেশ করা, অসৎকাজ থেকে নিষেধ করা, যেমনিভাবে আমরা আমাদের 
"সহীহ মুসলিম (হাদীস নং ৫৫)। 


৩৮০ 


2; 
Ms” Pe 
nasi. 


নিজেদের জন্য শুভ কামনা করি তেমনিভাবে তাদেরও কল্যাণ কা» 
আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য যা কল্যাণকর হবে তা ব্যয় করা 
সহযোগিতা করা । 


শাসকদের প্রতি আমাদের করণীয়ঃ 


কুরআন, সুন্নাহ এবং এ উম্মাতের সালফে সালেহীন তথা সঠিক পথের দিশারী 
আলেমগণের এক্যমত প্রমাণ করছে যে, আল্লাহর নির্দেশের গন্ডির ভিতরে থেকে 
শাসকের আনুগত্য করা ওয়াজিব, যদিও তারা অত্যাচার করে, যতক্ষণ তিনি 
গুনাহর কাজের নির্দেশ না দিবেন। যদি গুনাহর কাজের নির্দেশ দেন তখন সৃষ্টার 
অবাধ্য হয়ে সৃষ্টি জগতের কারোরই আনুগত্য করা যাবেনা ৷ তাদের পিছনে নামায 
পড়া ওয়াজিব, তাদের সাথে হজ্জ ও জিহাদ করা ওয়াজিব । যে সমস্ত মাস্্‌আলার 
মধ্যে ইজ্তেহাদ বা দৃষ্টিভঙ্গি পেশ করার অধিকার রয়েছে সে সমস্ত মাসৃআলাতে 
তার আনুগত্য করতে হবে। ইজ্তেহাদী বিষয়ে শাসকের উপর তার অনুসারীদের 
আনুগত্য করা ওয়াজিব নয়, বরং তারা সেগুলোতে শাসকের অনুসরণ করবে, তার 
মতের বিপরীত মত পরিত্যাগ করবে; কেননা সর্বসাধারণের স্বার্থ সংরক্ষণ, 
তাদেরকে একত্রিতকরণ এবং বিচ্ছিন্বৱা ও মতভেদ থেকে বেঁচে থাকা বিশেষ 
স্বার্থের চেয়ে অনেক বড়। অনুরূপভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে তাকে নসীহত 
করা, তার আনুগত্য ত্যাগ করার চেষ্টা পরিত্যাগ করা, এবং তার বিরুদ্ধে বিদ্রোহ 
না করা ওয়াজিব । 


ইমাম ত্বাহাবী রাহেমাহুল্মাহ বলেনঃ ‘আমরা আমাদের ইমাম ও শাসকগোষ্ঠীর 
বিরুদ্ধে বিদ্রোহ করার পক্ষে মত দেই না, যদিও তারা অত্যাচার করুক । আমরা 


ROURNNRNRINATRRNRRRRRRRRRRRRRRSSSSSSSS 


তাদের উপর বদদো‘আ করিনা, তাদের আনুগত্য ত্যাগ করিনা, আমাদের মতে 

যতক্ষণ তারা কোন গোনাহ বা অন্যায় কাজের নির্দেশ না দিবেন ততক্ষণ তাদের 

আনুগত্য করা ফরয, মহান আল্লাহর আনুগত্যের শামিল । আমরা তাদের সঠিক পথ 

লাভ ও নিরাপত্তার জন্য দো‘আ করি। L 
কুরআন ও সুন্নায় এর উপর অনেক দলীল-প্রমাণাদি রয়েছে, তম্মধ্যে কুরআন 

থেকে প্রমাণ আল্লাহর বাণীঃ : 


Cony & rN OLIMAR YATES ¥ 


“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর 
আরো আনুগত্য কর তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের” । [সূরা আন-নিসাঃ ৫৯] 


৩৮১ 


হাদীস থেকে প্রমাণঃ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
JB dl cs 9 dl as MS las 3 bl Cb AB sbi cn) 
(gles AB pl on cn9 fbi 
“যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল, যে আমার অবাধ্য 


হলো সে আল্লাহর অবাধ্য হলো, অনুরূপভাবে যে আমীর তথা শাসকের আনুগত্য 
করল সে আমার আনুগত্য করল, আর যে আমীরের অবাধ্য হলো সে আমার 


অবাধ্য হলো” । 


সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
1৯৬ das plo, rf gd elally eo fee A s) 
Geb 3 ex NN ines pl 
“গুনাহের কাজের নির্দেশ দেয়া ছাড়া পছন্দ অপছন্দ সর্বাবস্থায় তাদের কথা 
শোনা ও মানা প্রত্যেক মুসলিমের উপরই ওয়াজিব, যখন গুনাহের কাজের নির্দেশ 


দিবে তখন তা শোনাও যাবে না, মানাও যাবে না” । 


যাবতীয় বিশৃংখলা ও ভীতিমুলক পদ্ধতি ব্যবহার থেকে দুরে অবস্থান করে 
ইমামকে গোপনে নসীহত করা হচ্ছে রাসূলের নীতি বা আদর্শ । এর প্রমাণ হলোঃ 
ইমাম ইবনে আবী ‘আসিম এবং অন্যান্যগণ কর্তৃক বর্ণিত ‘ইয়াদ ইবনে গান্ম 
রাদিয়াল্লাহু আনহুর হাদীস, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেনঃ 
Ls SY Ob 03 Us ide 042 HN Olah ED as Of 31) 


(Ale SM SSN Yi SMG 


* সহীহ বুখারী (হাদীস নং ৭১৩৭) । 
২ সহীহ বুখারী (হাদীস নং ৭১৪৪) । 


৩৮২ 


“যদি কেউ ক্ষমতাধর কাউকে নসীহত করতে চায় সে যেন তা প্রকাশ্যে না 
করে, বরং সে যেন তার হাত ধরে (অর্থাৎ গোপনে বলে) যদি সে তা গ্রহণ করল 
তবে তার কাজে আসল, আর যদি গ্রহণ না করল তাহলে সে তার উপর অর্পিত 


দায়িত্‌ আদায় করল” । 

কুরআন ও সুন্নাহ থেকে উপস্থাপিত এ দলীল-প্রমাণগুলি গুনাহের কাজ ছাড়া 
অন্যান্য যাবতীয় ব্যাপারে ইমাম ও শাসকগোষ্ঠির আনুগত্য করার নির্দেশ দিচ্ছে, 
আমরা তার সার-সংক্ষেপ হিসাবে বলতে পারিঃ 

১. গুনাহর কাজ ছাড়া সর্বাবস্থায় শোনা ও মানা ওয়াজিব । 


২. শাসকগোষ্ঠী যদি নসীহত কবুল না করে তারপরও তাদের বিরুদ্ধে বিদ্রোহ 
না করা । 


৩.যে কেউ শরীয়ত সমর্থিত পদ্ধতিতে শাসকগোষ্ঠীকে নসীহত করল এবং 
তাদের কর্মকান্ডের সমালোচনা করল সে গুনাহ থেকে মুক্তি পেল । 


৪.ফিৎনা ফাসাদ সৃষ্টি করা নিষেধ অনুরূপভাবে যে সমস্ত কারণে ফিৎনা বা 
অশান্তি সৃষ্টি হতে পারে তা করাও নিষেধ । 


৫. যতক্ষণ পর্যন্ত ক্ষমতাশীলদের থেকে এমন কোন সুস্পষ্ট কুফুরী প্রকাশ না 
পাবে যা কুফুরী হওয়ার ব্যাপারে কোন প্রকার দ্বিমত থাকবে না ততক্ষণ পর্যন্ত 
তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবেনা । 


৬. কথা, কাজ ও বিশ্বাসে কুরআন ও সুন্নাহর আদর্শে পরিচালিত মুসলমানদের 
জামা‘আতকে আঁকড়ে ধরে থাকা ওয়াজিব, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে 
হবে, তাদের পথে চলতে হবে, হক ও ন্যায়ের পথে তাদের কথা এক রাখার 
ব্যাপারে আগ্রহ থাকতে হবে। তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না বা তাদের 
TT 


GRANOLA RIS SG GDN CEU IS Ss TRB GES I ¥ 
0 os) & haa El PEERS BL 
“কারো নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্বাচরণ করে 


১ হাদীসটি ইবনে আবি আসিম তার সুন্নাহ গুস্থে (২/৫০৭) বিশুদ্ধ সনদে বর্ণনা করেন। 


৩৮৩ 


এবং মু'মিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তবে যেদিকে সে ফিরে যায় 
সেদিকেই তাকে আমরা ফিরিয়ে দেব এবং জাহান্নামে তাকে দক্ধ করাব, আর তা 
কতই না মন্দ আবাস” । [সূরা আন-নিসাঃ ১১৫] 


অনুরূপভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
OB d dd Ls 29 dela) go dil ty OF eLFL Slo) 
“তোমাদের উপর ওয়াজিব একতাবদ্ধ থাকা; কেননা একতাবদ্ধ লোকদের 
সাথে আল্লাহর হাত রয়েছে, আর যারা তাদের থেকে বের হয়ে ভিন্ন হয়ে যাবে, 
ভিন্নভাবে সে জাহান্নামে যাবে” । 
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেনঃ 
DUB Ld Leas SIE cp SU vas an 5 bos om op Sly —) 
CEE 
“কেউ তার আমীরের অপছন্দনীয় কোন কিছু দেখলে সে যেন তার উপর 
ধৈ্য্যধারণ করে; কেননা মুসলমানদের দল থেকে এক বিঘত পরিমাণ বিচ্যুত হবার 
পরে কারো মৃত্যু হলে তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু বলে বিবেচিত হবে” । 
কুরআন ও হাদীসের এ সমস্ত বাণী প্রমাণ করছে যে, মুসলিম জামা'আতের 
সাথে থাকা, ক্ষমতাশীলদের ক্ষমতা নিয়ে টানাটানি না করা ওয়াজিব । যারা এর 
বিরোধিতা করবে তাদের ব্যাপারে কঠোর হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে; কেননা 


জামা'আত তথা একতাবদ্ধ থাকার মধ্যে রহমত রয়েছে পক্ষান্তরে বিচ্ছিন্নতা হচ্ছে 
শাস্তি । 


সতিরমিষী (হাদীস নং ২১৬৭), ইবনে আবি ‘আসিম ঃ$ সুন্নাহ (হাদীস নং ৮০)। 
২ সহীহ বুখারী (হাদীস নং ৭১৪৩) । 


৩৮৪ 


পঞ্চম অধ্যায় 
কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা ওয়াজিব এবং তা ওয়জিব হওয়ার দলীল 


আর এতে রয়েছে তিনটি পরিচ্ছেদ 
প্রথম পরিচ্ছেদ £ঃ কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার অর্থ ও তা ওয়াজিব হওয়ার 
উপর দলীল । 
দ্বিতীয় পরিচ্ছেদঃ বেদ‘আত (তথা দ্বীনে নতুন আবিষ্কৃত বিষয়াদি) থেকে সাবধান 
করা। 
তৃতীয় পরিচ্ছেদ ঃ বিচ্ছিন্নতা ও মতানৈক্যের নিন্দা । 


৩৮৫ 


প্রথম পরিচ্ছেদ 


কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করার অর্থ ওতা 
ওয়াজিব হওয়ার উপর দলীল 


আল্লাহ তা'আলা উম্মাতকে সম্মিলিতভাবে থাকা, কথা-বার্তায় এক্য বজায় রাখা 
এবং বিভিন্ন কাতারের মানুষের মধ্যে সমন্বয় সাধনের নির্দেশ দিয়েছেন, তবে শর্ত 
হচ্ছে এ একতার ভিত্তি হবে কুরআন ও সুন্নাহ । অনুরূপভাবে বিচ্ছিন্নতা থেকে 
নিষেধ করেছেন এবং উম্মাতের উপর বিচ্ছিন্নতার পরিণাম যে দুনিয়া ও আখেরাতে 
কি মারাত্মক হতে পারে তা বর্ণনা করেছেন। আর তা বাস্তবায়নের জন্যই 
আমাদেরকে দ্বীনের প্রধান মুলনীতি ও শাখা প্রশাখা তথা যাবতীয় ব্যাপারে মহান 
আল্লাহর কুরআনের কাছে ফয়সালার জন্য যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং 
বিচ্ছিন্নতার কারণ হয় এমন সবকিছু থেকে নিষেধ করেছেন। 


সুতরাং মুক্তির সঠিক পথ হলোঃ মহান আল্লাহর কুরআন ও তাঁর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা; কেননা এ দু'টো মুলতঃ 
যাকে আল্লাহ তা'আলা তাওফীক দিয়েছেন তার জন্য দুর্ভেদ্য দূর্গ এবং মজবুত 
বর্ম । মহান আল্লাহ্‌ বলেনঃ 
ASEAN SLC NES BETHEL BSS EES ¥ 
BASSES STS G3 gE E I RSCL A FR 


EARN MA 
A Wee ঠ 
(\Yolas dH & ০%; PAN 


“তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো 
না, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, তোমরা ছিলে পরস্পর শত্রু এবং 
তিনি তোমাদের হৃদয়ে গ্রীতির সঞ্চার করেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর 
ভাই হয়ে গেলে। তোমরা তো অগনুকুন্ডের দ্বারপ্রান্তে ছিলে, তিনি তোমাদেরকে তা 
হতে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শনসমূহ স্পষ্টভাবে 
বিবৃত করেন যাতে তোমরা সৎপথ পেতে পার” । [সূরা আলে- ইমরানঃ ১০৩! 


মহান আল্লাহ তা'আলা তীর রশিকে মজবুতভাবে ধরে রাখার নির্দেশ দিয়েছেন । 
আল্লাহর রশি হলোঃ মুফাসসিরদের মতেঃ আল্লাহর অঙ্গীকার বা কুরআন; কেননা 


৩৮৬ 


মুসলমানদের থেকে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছেন তা হলো কুরআন ও সুন্নাহকে 
দৃঢ়ভাবে ধারণ করা । আল্লাহ একতাবদ্ধ হয়ে থাকার নির্দেশ দিয়েছেন, মতানৈক্য 
করা থেকে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেনঃ 


(Vv: 4) থু AHS RAY EET ES 3 
“রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর আর যা থেকে নিষেধ করেন তা 
থেকে বিরত থাক” । [সূরা আল-হাশরঃ ৭] আল্লাহর এ বাণী দ্বীনের প্রধান প্রধান 
মূলনীতি ও শাখা প্রশাখা, প্রকাশ্য ও গোপনীয় সব কিছুকেই শামিল করে। আরো 
বুঝা যায় যে, রাসূল যা নিয়ে এসেছেন বান্দাগণ তা গ্রহণ করতে ও সে অনুসারে 
চলতে বাধ্য, তার বিরোধিতা করা জায়েয হবে না। অনুরূপভাবে রাসূল যদি কোন 
বিষয়ের হুকুম বর্ণনা করেন তবে তা আল্লাহ তা'আলা কর্তৃক বর্ণিত হুকুমের ন্যায়, 


ফলে তা ছাড়ার ব্যাপারে কারো কোন প্রকার ছাড় নেই, নেই কোন ওজর আপত্তি । 
তীর কথার উপর অন্য কারো কথাকে অগ্রাধিকার দেয়া যাবে না। মহান আল্লাহ্‌ 


(Y. JEWE CASSIS CIS ANTS 24554 AGH 


“হে মু’মিনগণ! তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কর এবং তোমরা 
যখন তীর কথা শোন তখন তা হতে মুখ ফিরিয়ে নিও না” । [সূরা আল-আনফালঃ 
২০] আল্লাহ তা‘আলা তাঁর মু'মিন বান্দাদেরকে তাঁর ও তাঁর রাসূলের আনুগত্য 
করার নির্দেশ দিয়েছেন, তার বিরোধিতা করা ও তীর সাথে শত্রুতা পৌষণকারী 
কাফেরদের সাথে সাদৃশ্য রাখা থেকে সাবধান করেছেন, এ জন্যই বলেছেন ৪ 


র্ঘ £519), ৯ অৰ্থাৎ তোমরা তার আনুগত্য ছেড়ে দিবে, তার নির্দেশ পালনে ও 
নিষেধকৃত বস্তু ত্যাগ করতে পিছপা হবে। 
মহান আল্লাহ আরো বলেনঃ 
UG IEEE ILLS OLN S MTA GHGES 
4 SHE HIE YS NI ALORS FSO ILI AI BS 
(0৭: 


“হে মু’মিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান এনে থাক তবে 


৩৮৭ 


তোমরা আনুগত্য কর আল্লাহর, আর আনুগত্য কর রাসূলের এবং তোমাদের মধ্যে 
ক্ষমতার অধিকারীদের, তারপর যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে মতভেদ ঘটে তবে 
তা আল্লাহ ও রাসুলের নিকট উপস্থাপন কর। এটা উত্তম ও পরিণামে পরকৃষ্টতর” 
[সূরা আন-নিসাঃ ৫৯] 

হাফেয ইবনে কাসীর বলেনঃ ‘আল্লাহর আনুগত্য কর’ অর্থাৎ তাঁর কিতাবের 
অনুসরণ কর, আর ‘রাসূলের আনুগত্য কর’ অর্থাৎ তার সুন্নাহ আঁকড়ে ধর, এবং 
‘তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী’ অর্থাৎ তারা তোমাদেরকে আল্লাহর আনুগত্যে 
যা কিছু নির্দেশ করে, কিন্তু আল্লাহর নাফরমানিতে নয়; কেননা আল্লাহর নাফরমানি 
করে সৃষ্টি জগতের কারো আনুগত্য নেই । আর আল্লাহর বাণী ‘যদি তোমাদের মধ্যে 
কোন বিষয়ে মতভেদ ঘটে তবে তা আল্লাহ ও রাসূলের নিকট উপস্থাপিত করব’ এর 
অর্থ সম্পর্কে মুজাহিদ বলেনঃ অর্থাৎ ‘আল্লাহর কিতাব এবং তাঁর রাসুলের সুন্নার দিকে’ । 

এটা মহান আল্লাহর পক্ষ হতে নির্দেশ যে, দ্বীনের মৌলিক ও সাধারণ বিধি- 
বিধান যে কোন বিষয়েই মানুষের মধ্যে মতভেদ ঘটবে তাদেরকে অবশ্যই কুরআন 
ও সুন্নার দিকে ফিরে যেতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেনঃ 


06,750 & BI RESUS LIES ¥ 


“তোমরা যে বিষয়েই মতভেদ কর না কেন - তার মীমাংসা তো আল্লাহরই 
নিকট” ৷ [সূরা আস শুরাঃ ১০] সুতরাং কুরআন ও সুন্নাহ যে বিষয়ে কোন হুকুম 
দিবে, আর কুরআন ও সুন্নাহ তা শুদ্ধ বলে মত দিবে তাই সত্য, সত্যের পরে 
পথভ্রষ্টতা ছাড়া আর কীই বা আছে? এজন্যই আল্লাহ তা'আলা বলেনঃ ‘যদি 
তোমরা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান এনে থাক’ অর্থাৎ দ্বন্দপূর্ণ ও অজ্ঞতা 
জনিত বিষয়ের ফয়সালা কুরআন ও সুন্নাহর দিকে ফিরিয়ে দাও, আর তাদের মধ্যে 
যে এ দু’য়ের দিকে ফিরে আসবে না সে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমানদার 
নয়। আর আল্লাহর বাণীঃ ‘এটা উত্তম’ অর্থাৎ মতভেদ নিরসনে আল্লাহর কিতাব ও 
তাঁর রাসূলের সুন্নাহ থেকে বিচার-ফয়সালা নেয়া ও সেদিকে ফিরে আসা উত্তম, 
আর ধর ১.০ ১-৮! } এর অর্থঃ ‘শেষফল ও পরিণামের দিক থেকে তা ভালো ও 
উৎকৃষ্ট’ ৷ সুদ্দীা এরূপ বলেছেন, আর মুজাহিদ বলেনঃ (এর অর্থ) ‘প্রতিফলের দিক 
থেকে তা উত্তম । আর এ মতটি অধিক নিকটবতী’” ৷ কুরআন ও সুন্নাহকে আঁকড়ে 


* তাফ্সীরে ইবনে কাসীর (২/৩০৪) । 


৩৮৮ 


ধরা এবং প্রত্যেক বিষয়ে কুরআন ও সুন্নার দিকে প্রত্যাবর্তন করার আবশ্যকতার 
ব্যাপারে আল্লাহর কিতাবে বহু আয়াত উল্লেখ করা হয়েছে। 


অপর দিকে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা ওয়াজিব হওয়ার উপর রাসূলের 
সুন্নাহ থেকেও অনেক প্রমাণাদি রয়েছে, তম্মধ্যেঃ ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত আবু 
হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীস, রাসূলুল্লাহ সাল্লাল্মাহু আলাইহি ওয়া সাল্লাম 


Jy 0g Of SY 22 EK ST bry DU SH —22 8 u!) 
6), cp tgmuels ly A565 Jy ed Bl fA pass Ofg bods ay 15 pts 
UU dels) y cd BS 3 Es JB ON SY set 05 pf di 


বজ্ধুতে অসম্তুষ্ট হন, তোমাদের উপর সন্তুষ্ট হন যদি তোমরা তাঁর ইবাদাত কর ও 
তাঁর সাথে কোন কিছুকে শরীক না কর, তোমরা সবাই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে 
ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন না হও, আর তোমাদের উপর আল্লাহ যাকে শাসক 
বানিয়েছেন তাকে নসীহত কর। তোমাদের উপর অসন্তুষ্ট তিনটি কাজে, কথাবার্তায় 


বাড়াবাড়ি করা, অধিক প্রশ্ন করা এবং সম্পদ নষ্ট করা” । 


অনুরূপভাবে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


(G9 MAES Sie (pas ft Sd Of be SB IU Sh) 
“আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যা আঁকড়ে থাকলে তোমরা 
আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ”*। 


রাসূল সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ 
(El JL aw gs 2 Y WS WS sland se SS) 


* সহীহ মুসলিম (হাদীস নং ১৭১৫) ৷ 
২ ইমাম মালিক তার মুয়াত্তায় (২/৮৯৯) হাদিসটি বর্ণনা করেন। 


৩৮৯ 


“আমি তোমাদেরকে শুভ্র আলোতে রেখে যাচ্ছি রাত্রি যেখানে দিনের মত, 
এরপর যার ধ্বংস অনিবার্য সে ব্যতীত কেউ তা থেকে বক্তা অবলম্বন করে না” । 


সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


| pas y U6 Sond Slay Cf CSABL CILSLDN SU Lng Gt PSS) 
(CAEL 
“তোমাদের উপর ওয়াজিব আমার সুন্নাহ এবং আমার পরে সঠিক পথের দিশা 
প্রদানকারী, হেদায়াতপ্রাপ্ত খলিফাদের সুন্নাহ অনুসরণ করা, তোমরা দাত চেপে তা 
আঁকড়ে ধরে রাখবে” । 
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতের মধ্যে যারা তার 
সুন্নাকে আঁকড়ে ধরে থাকবে তাদের ব্যাপারে এমন মহান সুসংবাদ ও উচ্চ মর্যাদার 
সুখবর দিয়েছেন যে, প্রত্যেক মু'মিন যার অন্তরে সামান্যতম ঈমান অবশিষ্ট আছে 
তা অর্জনে ও তার বাস্তবায়নে সদা তৎপর থাকবে, আর তা হলোঃ জান্নাতে 
প্রবেশের সৌভাগ্য । সে সুসংবাদটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত 
হাদীসে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
02 UB Fd Jay b db 3 IE Gf or NEO SES 
(3 AB SlLas TRS AN Eat sbi 
“আমার প্রত্যেক উম্মাতই জার্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করল সে 


ব্যতীত” সাহাবাগণ বললেনঃ হে আল্লাহর রাসূল! কে অস্বীকার করল? তিনি 
বললেনঃ “যে আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার 


* সুনানে ইবনে মাজাহ (১/১৬), ভূমিকা, আলবানী সংকললিত সহীহ ইবনে মাজাহ (১/৬)। 
২ সুনানে আবি দাউদ (৫/১৩), তিরমিযী (৭/৪৩৮) তুহফাতুল আহওয়াজী সমেত । 


৩৯০ 


অবাধ্য হলো সে অস্বীকার করল” । 


করার কোন দিকে আছে কি? আর তা দ্বীনের মধ্যে নতুন পথ ও মত সৃষ্টি করার 
মাধ্যমে সংগঠিত হয়ে থাকে । 


জানা কথা যে, মুক্তিপ্রাপ্ত দল হলোঃ এ দল যারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম ও সাহাবাগণের পথে চলবে, আর সেটাই হলো আল-জামা‘আত, বা 
সুনির্দিষ্ট দল। উবাই ইবনে কা‘আব রাদিয়াল্লাহু আনহু বলেনঃ ‘তোমাদের উপর 
ওয়াজিব সুনির্দিষ্ট সত্য পথ ও সুন্নার উপর চলা; কেননা কোন বান্দা সুনির্দিষ্ট সত্য 
পথ ও সুন্নার উপর অটল থেকে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে তার চক্ষু 
সিক্ত হলে তাকে জাহান্নামের অগ্নি কক্ষনো স্পর্শ করবে না । সুনির্দিষ্ট সত্য পথ ও 
সুন্নার উপর মধ্যম পর্যায়ের আমল করা সুনির্দিষ্ট সত্য ও সুন্নার বিপরীতে অনেক 
আমল করার চেয়ে উত্তম’ । 


*সহীহ বুখারী (হাদীস নং ৭২৮০)! 


৩৯১ 


দ্বিতীয় পরিচ্ছেদ 
বেদ‘আত থেকে সতকীকরণ 


বেদ‘আতের সংজ্ঞাঃ 


বেদ‘আতের আভিধানিক অর্থঃ দ্বীনের মধ্যে পূর্ববর্তী কোন নজীর ছাড়াই কোন 
কিছুর উদ্ভব ঘটানো এ অর্থই উদ্দেশ্য নেয়া হয়েছে মহান আল্লাহর বাণীতেঃ 


ON: & BNI SARS 


“আসমানসমূহ ও যমীনকে নতুনভাবে সৃষ্টিকারী” । [সূরা আল- বাকারাহঃ ১১৭] 

শরীয়তের পরিভাষায় বেদ‘আত বলতে বুঝায়ঃ দ্বীনের মধ্যে যে সকল নব 
উদ্ভাবিত ইবাদাত ও বিশ্বাস কুরআন, সুন্নাহ অথবা এ উম্মাতের সালাফ তথা 
সঠিকপস্থী ওলামাদের এক্যমতের বিরোধী হয়। 


বেদ‘আতের ভয়াবহতাঃ 


বেদ‘আত ও দ্বীনের মধ্যে নতুন কিছু আবিস্কার করার পরিণতি মারাত্মক । 
সমাজ ও ব্যক্তি জীবনে তার প্রভাবও ভয়াবহ । বরং দ্বীনের সকল মূলনীতি ও শাখা- 
প্রশাখার উপরও তা খারাপ প্রভাব ফেলে । সুতরাং বেদ‘আত হলোঃ দ্বীনের মধ্যে 
নতুন কিছুর উদ্ভব ঘটানো, না জেনে আল্লাহর উপর কোন কথা আরোপ করা, আর 
দ্বীনের মধ্যে এমন বস্তুর প্রবর্তন করা যার অনুমতি আল্লাহ দেননি । আমল কবুল না 
হওয়া এবং উম্মাতের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টির কারণও বেদ‘আত । বেদ‘আতকারী 
অনুসারী হবে তাদের সবার গুনাহ বহন করবে । অনুরূপভাবে নবী করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের ‘হাউযে'র পানি পান করা থেকে মাহরূম হওয়ার কারণও 
বেদ‘আত ৷ সাহল ইবনে সা‘আদ আল-আনসারী এবং আবু সাঈদ আল-খুদরী 
রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেনঃ 


0335 Af bly 3 p75 09 oh se PPP Sse Sb Ll) 


৩৯২ 


UB gel on Al UBD oping Gr dE BPA OAH Go 
(Eley SE oh os UBB daa tml Lb SIG Y SL 


“আমি ‘হাউযে’র কাছে তোমাদের ‘ফারাত্‌’ (অগ্রগামী ব্যক্তি) হব, যে আমার 
কাছ দিয়ে যাবে সে পান করবে, আর যে পান করবে সে কক্ষণো পিপাসার্ত হবে 
না। আমার কাছে কোন কোন জাতি এসে পৌছবে যাদেরকে আমি চিনি, আর 
তারাও আমাকে চিনে, তারপর তাদের ও আমার মাঝে বাধার সৃষ্টি করা হবে, তখন 
আমি বলবঃ অবশ্যই এরা আমার উম্মাতের অন্তর্ভুক্ত । তখন বলা হবেঃ আপনি 
জানেন না তারা আপনার পরে কী নতুন পদ্ধতির উদ্ভব ঘটিয়েছিল। তখন আমি 
বলবঃ “যারা আমার পরে পরিবর্তন করেছে তারা ‘সুহক্ব’ তথা দুর হও, বা তারা 


হাদীসে উল্লেখিত ‘ফারাত্ব” শব্দের অর্থঃ কাফেলার অগ্রগামী ব্যক্তি যিনি তাদের 
জন্য পানি তালাশ করতে যান । হাদীসে উল্লেখিত আরেকটি শব্দঃ ‘সুহক্্‌’ যার অর্থঃ 
ধ্বংস অথবা রহমত থেকে দূরে সরে যাওয়া । 


বেদ‘আত দ্বীনকে বিভৎসকারী, এর বিভিন্ন নিদর্শনকে পরিবর্তনকারী। মোট 
কথাঃ মুসলমানদের দ্বীন ও দুনিয়ার বিভিন্ন কর্মকান্ডে বেদ'আত অত্যন্ত ভয়াবহ ৷ 


বেদ‘আতের কারণঃ 


বেদ‘আতের অনেক কারণ আছে, সবচেয়ে বড় কারণ হলোঃ মহান আল্লাহর 
কিতাব ও তার রাসূল সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস এবং সালফে 
সালেহীন তথা উম্মাতের সঠিক পথের দিশা প্রাপ্ত পূর্ববর্তী সৎকর্মশীল লোকদের 
আদর্শ থেকে দূরে অবস্থান করা, যা শরীয়তের উৎস সম্পর্কে অজ্ঞতায় নিপতিত 
করতে বাধ্য । 


বেদ‘আত প্রসার লাভের অন্যতম কারণ হচ্ছেঃ সন্দেহসুচক বিষয় নিয়ে পড়ে 
থাকা, শুধুমাত্র বিবেক-বুদ্ধি নির্ভর হওয়া, অসৎলোকদের সংসর্গ, দুর্বল ও বানোয়াট 
হাদীস-বেদ‘আতীগণ যে গুলো দ্বারা তাদের বেদ‘আতের উপর দলীল গ্রহণ করে 
থাকে- সেগুলোর উপর ভিত্তি করা, কাফেরদের অনুকরণ, পথভ্রষ্টদের অন্ধ অনুসরণ 


"সহীহ বুখারী (হাদীস নং ৬৫৮৩), (৬৫৮৪), সহীহ মুসলিম (হাদীস নং ২২৯০)। 


৩৯৩ 


ইত্যাদি বিভিন্ন মারাত্মক কারণসমূহ । 


বেদ‘আতের ভয়াবহতাঃ 


কুরআন ও সুন্নায় কেউ গবেষণা করলে দেখতে পাবে যে, দ্বীনের মধ্যে 
বেদ‘আত করা হারাম আর তা বেদ‘আতকারীর উপর পুনঃ প্রত্যাবর্তিত হবে। 
এখানে কোন বেদ‘আত থেকে অন্য বেদ‘আতকে ভিন্ন ভাবে দেখার ও তারতম্য 
করার সুযোগ নেই । যদিও বেদ‘আতের আকৃতি প্রকৃতি হিসেবে তার হারামের 
মধ্যে বিভিন্ন স্তর আছে। 

জানা কথা যে, নবী করীম সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম বেদ‘আতকে নিষেধ 
করে যা বলেছেন তা একভাবেই এসেছে, তিনি বলেছেনঃ 


Als ew fS ew BAL fT OH Nl SUAS SL 
“তোমরা (দ্বীনের মধ্যে) নতুনভাবে উদ্ভাবিত বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে; 
কেননা (দ্বীনের মধ্যে) প্রত্যেক নব উদ্ভাবিত পদ্থাই বেদ'আত, আর প্রত্যেক 
বেদ‘আতই ভ্ৰষ্টতা” ৷ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ 
(0) 8 4 os bb lla Ul Sit pn) 
“যে আমাদের এ দ্বীনের মধ্যে এমন কিছুর উদ্ভব ঘটাবে যার অস্তিত্‌ এখানে 
নেই তা প্রত্যাখ্যাত হবে” । 
এ দু'টি হাদীস দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে, দ্বীনের মধ্যে প্রত্যেক নব উদ্ভাবিত 
পন্থাই বেদ‘আত। আর প্রত্যেক বেদ‘আতই ভ্রষ্টতা ও প্রত্যাখ্যাত । এর অর্থ 


দীড়ায়ঃ ইবাদাত ও বিশ্বাসের ক্ষেত্রে বেদ'আত করা হারাম, তবে বেদ‘আতের 
প্রকৃতি অনুসারে হারামেরও স্তর রয়েছে। তম্মধ্যে কোনটি স্পষ্ট কুফরী যেমনঃ 


* হাদিসটি বর্ণনা করেন ইমাম আহমাদ তার মুসনাদ (১/৪৩৫), দারমী তার সুনান (১/৭৮), 


হাকিম তার মুস্তাদরাকঃ (২/৩১৮) এবং সহীহ সনদ বলে মত পেশ করেছেন, ইমাম যাহাবীও 
তা সমৰ্থন করেছেন। 


২ সহীহ বুখারী (হাদীস নং ২৬৯৭), সহীহ মুসলিম (হাদীস নং ১৭১৮)। 


৩৯৪ 


কবরবাসীর নৈকট্যলাভের জন্য তার কবরের চারপাশে তাওয়াফ করা, কবরবাসীর 
জন্য যবেহ ও মানত করা, কবরবাসীকে কিছু চাওয়ার জন্য আহবান করা এবং 
বিপদে তাদের কাছে উদ্ধার কামনা করা । আবার কোন কোন বেদ‘আত শির্কের 
কারণ হয়ে দাড়ায়, যেমনঃ কবরের উপর ঘর তোলা, কবরের কাছে নামায ও 
দো‘আ করা। আবার কোন কোন বেদ‘আত গুনাহ ও নাফরমানী যেমনঃ এমন 
কোন ঈদ বা পর্ব পালন করা যার অস্তিত্ব শরীয়তে নেই, বেদ‘আতী যিকির 
আযকারসমূহ, বিয়ে না করা তথা বৈরাগ্য অবলম্বন, সূর্যের তাপে দাঁড়িয়ে থেকে 
রোযা রাখা । 


৩৯৫ 


তৃতীয় পরিচ্ছেদ 
বিচ্ছিন্নতা ও মতানৈক্যের নিন্দা 


বিচ্ছিন্নতা নিন্দনীয় হওয়ার দলীলঃ 


আল্লাহ তা'আলা বিচ্ছিন্নতাকে নিন্দা করেছেন এবং যে সমস্ত পথ ও কারণ 
বিচ্ছিন্নতার জন্ দেয় তা থেকে নিষেধ করেছেন। বিচ্ছিন্নতা ও মতভেদ করা থেকে 
সাবধান করে, তার খারাপ পরিণাম নির্দেশ করে এবং তা যে দুনিয়াতে অসম্মানের 
অন্যতম বৃহৎ কারণ আর আখিরাতে শাস্তি, লজ্জাজনক পরিণতি এবং কালো 
চেহারা বিশিষ্ট হওয়ার কারণ তা বর্ণনা করে কুরআন ও সুন্নায় অনেক দলীল- 
প্রমাণাদি উপস্থাপিত হয়েছে । আল্লাহ তা'আলা বলেনঃ 


LTTE C49 AN B49 Weis I Tre (3 33122৬ প3 420282 4০ 
BF CVI ENA UNICAST CHEDESS ¥ 
&e 2% 2% ys) পল 28 145292399 3 Ls) ds GILLES? hall ess 3 ngs 
PSA ey #-) ohms Dil 2 | AMET 5৮১৪৬০2 oASAS 


“ 


& SISSIES US ERLE LEI GANG a8 GEIL GG 


(\VY-\. 0:0 J) 


পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে। তাদের জন্য 
মহাশাস্তি রয়েছে। সেদিন কিছু মুখ উজ্জল হবে এবং কিছু মুখ কালো হবে, যাদের 
মুখ কালো হবে (তাদের বলা হবে) তোমরা কি ঈমান আনার পর কুফুরী 
করেছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ কর, যেহেতু তোমরা কুফুরী করতে আর 
হবে” । [সূরা আলে-ইমরানঃ ১০৫-১০৭] 

ইবনে আব্বাস বলেনঃ ““আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের’ (তথা সুন্নাতের 
অনুসারী এবং এক মত ও পথে সুসংঘবদ্ধ যারা তাদের) চেহারা শুভ্র হবে, আর 
যারা বেদ‘আত কারী এবং মতানৈক্যকারী তাদের চেহারা কালো হবে’ । 


আল্লাহ তাআলা আরো বলেনঃ 


b 


0d 333 (96% 28 93ACUAEE 2 E22 392 sd, tid 254s lz 2. ৰ 
BEERS ITAA EUG bs ET CIEL BION ¥ 


জ্ঞ 


৩৯৬ 


Ceoary & Go 


“যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের 
কোন দায়িত্‌ আপনার নয়, তাদের বিষয় আল্লাহর নিকট, তারপর তিনি তাদেরকে 
তাদের কৃতকর্ম সম্পর্কে জানাবেন” । 

উপরোক্ত আয়াতসমূহ এ প্রমাণ বহণ করছে যে, বিচ্ছিন্নতা নিন্দনীয়, মুসলিম 
জাতির উপর দুনিয়া ও আখিরাতে এর পরিণতি ভয়াবহ এবং এ বিচ্ছিন্নতাই 
আহলে কিতাব তথা ইহুদী ও নাসারাদের ধ্বংসের কারণ। আর এটাই মানুষের 
মধ্যে ঘটে যাওয়া যাবতীয় বক্রতার কারণ । 

রাসূলের সুন্নাহ থেকে এর প্রমাণঃ বিচ্ছিন্নতাও মতানৈক্যের নিন্দায় এবং 
দলবদ্ধভাবে পরস্পর মিলেমিশে থাকার উপর উৎসাহিত করে অনেক হাদীস এসেছে, 
তম্মধ্যে অন্যতম হচ্ছে ইমাম আহমাদ ও আবু দাউদ কর্তৃক মুয়াবিয়া রাদিয়াল্লাহু 
আনহু থেকে বর্ণিত হাদীস, তিনি দাড়ালেন, তারপর বললেনঃ “সাবধান! রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাড়ালেন তারপর বললেনঃ 


bla ols das ty FS SE BB ত al or Sid 0) bl) 
Lal S Birl33 JUN dS Ogg OLS Dos ay EN SE Shs dsl 
es 
“সাবধান! তোমাদের পূর্ববতী আহলে কিতাবগণ বাহাত্তর দলে বিভক্ত হয়েছে 
আর এ উম্মাত তিয়াত্তর দলে বিভক্ত হবে, তম্মধ্যকার বাহাত্তর দল জাহার্নামে 
যাবে, এক দল জান্নাতে যাবে, আর তাহচ্ছে ‘আল জামা‘আত’”” ৷ রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন যে, তার উম্মাত তিয়াত্তর দলে বিভক্ত 
হবে, বাহাত্তর দল জাহান্নামে যাবে, নিঃসন্দেহে তারা এঁ সমস্ত লোক যারা তাদের 
পূর্ববর্তীদের মতই মতভেদে লিপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 


এখানে যে বিভিন্ন মতে বিভক্ত হবে বলেছেন তা হতে পারে শুধু দ্বীনের ব্যাপারে, 
হতে পারে দ্বীন ও দুনিয়া উভয়টির ব্যাপারে, যার শেষ পরিণতি দ্বীনের ব্যাপারে 


* হাদিসটি ইমাম আহমাদ (8/১৫২), আবু দাউদ (৫/৫) ও অন্যান্যগণ সহীহ সনদে বৰ্ণনা 
করেন। 


৩৯৭ 


এসে ঠেকবে। আবার হতে পারে তা শুধু দুনিয়াবী ব্যাপারে । সে যাই হোক, এ 
উম্মাতের মধ্যে বিচ্ছিন্নতা ও মতানৈক্য ঘটবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম উম্মাতকে সাবধান করে গেছেন যাতে করে আল্লাহ যাকে তা থেকে নিরাপদ 
রাখতে চান তিনি তা থেকে মুক্ত থাকতে পারেন। 


মৃতানৈক্য ও বিচ্ছিন্নতা পূৰ্ববৰ্তী জাতিসমূহের ধ্বংসের কারণঃ 


আমরা যদি কুরআন ও সুন্নাহ নিয়ে চিন্তা করি তাহলে দেখতে পাব, পূর্ববর্তী 
সমস্ত জাতির ধ্বংসের পিছনে যা কাজ করেছে তাহলো বিচ্ছিন্নতা এবং মৃতানৈক্যের 
আধিক্য, বিশেষ করে তাদের উপর অবতীর্ণ কিতাবের মধ্যে মতভেদে লিপ্ত হওয়া ৷ 


হুযাইফা রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে পেলেন সিরিয়া ও ইরাকের অধিবাসীগণ 
কুরআনের বিভিন্ন হরফ নিয়ে এমন মতভেদে লিপ্ত হয়ে পড়ছে যা থেকে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, তখন তিনি উসমান রাদিয়াল্লাহু 
আনহুকে বললেনঃ “আপনি এ উম্মাতকে উদ্ধার করুন, তারা যেন পূর্ববর্তী 
উম্মাতদের মত কিতাবের মধ্যে বিভিন্ন মতে বিভক্ত না হয়ে পড়ে” । এ থেকে 
আমরা দুটি বিষয়ের শিক্ষা পাইঃ 


একঃ এ ধরনের মতভেদ করা হারাম । 


দুইঃ আমাদের পূর্ববর্তীদের থেকে শিক্ষা নেয়া, তাদের অনুরূপ হওয়া থেকে 
সাবধান থাকা ৷ আল্লাহ তা'আলা বলেনঃ 


& 8 HEY ISPASIGHOITAT AGN OS MEL IS Ys 
‘(\VY1:5 5d) 


“সেটা এ জন্যই যে, আল্লাহ সত্যসহ কিতাব অবতীর্ণ করেছেন আর যারা 
কিতাব সম্মন্ধে মতভেদ সৃষ্টি করেছে অবশ্যই তারা সুদূর বিবাদে লিপ্ত” । [সূরা 
আল- বাকারাহঃ ১৭৬] 


এবং আল্লাহর বাণীঃ 
& EEDA TEL CSS GH GEMGG 


(\ Aol J) 


৩৯৮ 


নিকট জ্ঞান আসার পর মতানৈক্য ঘটিয়েছিল” ৷ [সূরা আলে-ইমরানঃ ১৯] 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ থেকে এর দলীল, আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


se eB) ol js SSG SUS ON op Sle UG Sy Lb 35) 

(asst be ass 136 Al rl 1315 0 4rb sgh oF Mh 56 gill 
“তোমাদেরকে আমি যতক্ষণ কোন কিছু বলা থেকে বিরত থাকি ততক্ষণ তোমরা 

আমাকে ছেড়ে দাও; কেননা তোমাদের পূর্ববতীগণ কেবলমাত্র তাদের নবীদেরকে 


বেশী প্রশ্ন করার ও মতভেদে লিপ্ত হওয়ার কারণে ধ্বংস হয়েছিল। সুতরাং 
তোমাদেরকে যখন আমি কোন বস্তু থেকে নিষেধ করি তখন তা পরিত্যাগ করবে, 


আর যখন কোন কাজ করতে আদেশ করি তখন তা যতটুকু সম্ভব পালন করবে” । 
এ হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে যে নির্দেশ দেয়া 
হয়নি তা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন; কেননা পূর্ববর্তীদের ধ্বং 


কারণই ছিলো অধিকহারে প্রশ্র উত্থাপন এবং নাফরমানী তথা তাদের নবীদের 
নির্দেশের বিরোধিতার মাধ্যমে তাদের সাথে মতভেদে লিপ্ত হওয়া ৷ 


মতানৈক্য কি রহমত স্বরূপ? 


(2১54! ৩১৮১ >|) “আমার উম্মাতের মতানৈক্য রহমত” এ বানোয়াট 
হাদীসের উপর ভিত্তি করে কিছু লোক দাবী করে যে, মতভেদ রহমত ৷ এ কথা 
কুরআন, সুন্নাহ ও সুস্থ বিবেক দ্বারা প্রত্যাখ্যাত । আমরা ইতিপূর্বে বেশ কিছু আয়াত 
ও হাদীস উল্লেখ করেছি যাতে বিভিন্ন মত ও পথে বিভক্ত হওয়ার নিন্দা করা 
হয়েছে চিন্তাশীল ও গবেষকদের জন্য তাই যথেষ্ট । 


বরং কুরআন প্রমাণ করছে যে, ভিন্ন মত ও পথে বিভক্ত হওয়ার সাথে রহমত 
একসাথে থাকতে পারে না বরং তার একটি অপরটির বিপরীত । মহান আল্লাহ বলেনঃ 


())৭ ০) )A:১2) রথ BHIDSCN + CE CTI } 
“সহীহ বুখারী (হাদীস নং ৭২৮৮), সহীহ মুসলিম (হাদীস নং ১৩৩৭) । 


৩৯৯ 


রহমত করেন” । [সূরা হুদঃ ১১৮-১১৯] 


যে হাদীসটি দিয়ে উপরোক্ত মতের দাবীদারগণ দলীল নিয়েছেন সে হাদীসটি 
বাতিল, কোন অবস্থায়ই শুদ্ধ হতে পারে না। হাদীসের কোন কিতাবেই এ ধরনের 
হাদীস পাওয়া যায় না। আর এটাই উপরোক্ত দাবী বাতিল হওয়ার জন্য যথেষ্ট । 
সর্বোপরি তা সুস্থ বিবেকেরও বিরোধী; কেননা ছোট খাট মাসআলায় মতানৈক্য 
করার কারণে মানুষের মাঝে যে হিংসা, হানাহানি, সম্পর্কচ্যুতি, বরং অনেক সময় 
হত্যা ও যুদ্ধবিগ্বহের রূপ ধারণ করার মত মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয় তা জানার পরে 
কোন বিবেকবান ব্যক্তি মত-পার্থক্যকে রাহমত হিসাবে কল্পনা করতে পারে না। 


বিচ্ছিন্নতা ও মতানৈক্য থেকে মুক্তি পাওয়ার উপায়ঃ 


জানা কথা যে, মুক্তি প্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত দল হলোঃ আল জামা'আত ৷ আর 
জামা‘আত হলো এঁ সমস্ত লোকদের দল যারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম ও তার সাহাবাদের আদর্শ অনুসরণ করে চলে৷ তারা এ পথ থেকে বিচ্যুত 
হয় না, এ পথ থেকে তারা ডানে বামে সামান্যও সরে যায় না। 

শাত্বেবী রাহেমাহুল্লাহ তার ‘ই‘তিসাম’ গ্রন্থে বলেনঃ ‘জামা'আত হলোঃ যার 
উপর নবী করীম সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবাগণ এবং 
সঠিকভাবে তাদের অনুসারীগণ প্রতিষ্ঠিত ছিলেন’ ৷ সুতরাং মুক্তির পথ হলোঃ কথা, 
কাজ ও বিশ্বাসের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের পথের অনুসরণ করা । 
তাদের বিরোধিতা বা তাদের থেকে পৃথক মত ও পথ গ্রহণ না করা। 


আল্লাহ তা'আলা বলেনঃ 
3 394, [এ লপৰ ও &োল ত 1 Le ses “2 এ ত লল 
sO RT SB CDN HEU IS C3 ULM BES S45 


ঞ্ 
a $e 


£2 Pe Pt পপ a, 
(\ \ old) $ he LUT IE HSS >» FU 


“আর যে কেউ সৎপথ প্রকাশ হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচারণ করে এবং 
মু’মিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তাকে আমরা যেদিকে সে ফিরে 
যেতে চায় সেদিকে ফিরিয়ে দেব এবং জাহার্নামে তাকে দঞ্ধ করাব, আর তা কত 
মন্দ আবাস!” ৷ [সূরা আন-নিসাঃ ১১৫] 


মহান আল্লাহ আরো বলেনঃ 
BENS ATES EEE OM AS RAGUSA LLIN ES 


80০0০ 


220d HT 
Ceres SF CAI Y 


“আর এ পথই আমার সরল পথ । সুতরাং তোমরা এর অনুসরণ করবে এবং 
বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন 
করবে, এভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী 
হও । [সূরা আল- আন‘আমঃ ১৫৩] 


রাসূলের সুন্নায় এসেছে, যা তিরমিযী ও অন্যান্যগণ আব্দুল্লাহ ইবনে উমর 
রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ 


sf dl wy — De se 2 Lf UG yf — Ds se Gf eof YN) 
CA 


এক্যমতে পৌছবে না। আর আল-জামা‘আতের উপর আল্লাহর হাত রয়েছে” । 


আর এর মাধ্যমেই আমরা এ বইয়ের সমাপ্তি টানতে চাচ্ছি যে, মুক্তির পথ ও 
সৌভাগ্যের চাবিকাঠি হলোঃ আল্লাহর কিতাব তথা কুরআনুল কারীমকে আঁকড়ে 
ধরা। বস্তুতঃ এটা এমন এক কিতাব যার সামনে বা পিছনে কোন দিক দিয়ে 
বাতিল প্রবেশ করতে পারে না, সর্বপ্রশংসিত, ও সবচেয়ে বিজ্ঞ যিনি তাঁর পক্ষ 
থেকে অবতীর্ণ হয়েছে। অনুরূপভাবে মুক্তি ও সৌভাগ্য নির্ভর করছে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে প্রমাণিত পবিত্র সহীহ সুন্নাহকে 
আকড়ে ধরার মধ্যে, যিনি নিজ মনগড়া কোন কথা বলেন না, যা বলেন তা সবই 
তার কাছে পাঠানো ওহী । কেননা ইসলামী আক্বীদা-বিশ্বাস ও শরীয়তের একমাত্র 
উৎস হলো এ দু’টি অর্থাৎ কুরআন ও সুন্নাহ । সুতরাং এ পথ থেকে যে আদর্শ দুরে 
থাকবে সেটা হবে ক্ষতিকারক ৷ তাই সুন্নাহকে আঁকড়ে ধরা মু'মিনদের পথ, সমস্ত 
জগতের প্রতিপালকের সন্তুষ্টি লাভের পথ, মজবুত দূর্গ। আর এ আদর্শ দ্বারাই 
আল্লাহ তা'আলা এ উম্মাতকে বেদ‘আতকারীদের বেদ‘আত, বাতিলপস্থীদের 
উদ্ভাবিত পন্থা, মূৰ্খদের অপব্যাখ্যা এবং সীমালংঘনকারীদের পরিবর্তন-পরিবর্ধন 


* তিরমিযী হাদীসটি (৪/৪৬৬) বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। 


80০১ 


re , 


থেকে হেফাযত করবেন । এ পথেই ইসলামের প্রাথমিক যুগে এ জাতির অবস্থা 
সংশোধিত হয়েছিল। তাই এ আদর্শের দিকে প্রত্যাবর্তন ছাড়া আমাদের কোন 
শান্তিও নেই, সফলতাও নেই । 


দারুল হিজরাহ তথা মদীনার ইমাম মালেক ইবনে আনাস রাহেমাহুল্লাহ বলেনঃ 
‘যা দ্বারা এ উম্মাতের প্রাথমিক যুগের লোকেরা সঠিক পথে সংশোধিত হয়েছিল 
কেবলমাত্র তা দিয়েই এর পরবর্তী যুগের লোকেরা সংশোধিত হবে’ । এ উম্মাতের 
প্রাথমিক যুগের লোকেরা আল্লাহর কুরআন ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের সুন্ন ।র অনুসরণের মাধ্যমেই সংশোধিত হয়েছিল । এখানে আরেকটি বিষয় 
প্রত্যেক মুসলিম মাত্রই জানা জরুরী, তা’'হলো কুরআন ও সুন্ন র উপর আমল করা 
যেন সালফে সালেহীন তথা সৎকর্মশীল পূর্ববর্তী মনিষীদের বুঝ ও তাদের কর্মপন্থা 
অনুসারে হয়; কেননা আল্লাহ তা'আলা বলেনঃ 


CHANCE ARG 5 GRANT CLSU IS D3 UTA BES 2 
Oona) & KASEI SES SPL YS 
“আর যে কেউ সৎপথ প্রকাশ হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচারণ করে এবং 
মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তাকে আমরা যেদিকে সে ফিরে 


যেতে চায় সেদিকে ফিরিয়ে দেব এবং জাহান মে তাকে দগ্ধ করাব, আর তা কত 
মন্দ আবাস!” । [সুরা আন-নিসাঃ ১১৫] 


সুতরাং মু'মিনদের পথ তথা সাহাবা এবং সঠিকভাবে তাদের অনুসারী 
হেদায়াতপ্রাপ্ত ইমামগণের পথের অনুসরণই হচ্ছে মুক্তির পথ । 


আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি তিনি যেন মুসলিম 
জাতিকে তাদের প্রভুর কিতাব কুরআনুল কারীম ও তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামের সুন্ন !হ এবং মু’মিনদের পথকে আঁকড়ে ধরার তাওফীক দান করেন। 


আর সর্বশেষ আমাদের দো'আ থাকবে যে, সমস্ত সৃষ্টি জগতের প্রভু আল্লাহর 
জন্যই যাবতীয় প্রশংসা । ll 


আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ, তার পরিবারবর্গ ও তার সমস্ত সাথীদের উপর 
সালাত পেশ করুন । 


৪০২ 


Ez 
2 
S22 


তাওহীদুর রুবুবীয়্যাহর অর্থ, এবং এর উপর 
কোরআন, সুন্নাহ, যুক্তি, ও ফিতরাত (স্বাভাবিক মানবপ্রকৃতি) এর 
দলীল-প্রমাণাদি 


দ্বিতীয় পরিচ্ছেদঃ একথার বর্ণনায় যে, শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যাহর | ২২ 
প্রতি স্বীকৃতি দান আযাব থেকে মুক্তি দেয়না Ll 
২৭ 


তৃতীয় পরিচ্ছেদঃ তাওহীদুর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বে একত্ববাদের 
বিচ্যুত হওয়ার ধরন 


ত 


~S 
চে 


য় অধ্যায়ঃ তাওহীদ 
প্রথম পরিচ্ছেদঃ তাওহীদুল উলুহিয়্যার দলীল ও গুরুত্বের বর্ণনা 
দ্বিতীয় পরিচ্ছেদঃ ইবাদাত শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা প্রসঙ্গে | ৩৯ 


২৮ 
২৯ 
৩৯ 
L 

তাওহীদ সংরক্ষণ | Ed 
প্রথম বিষয়ঃ শির্ক 
বড় শির্ক, তার সংজ্ঞা, হুকুম ও প্রকারাদি 
দ্বিতীয় বিষয়ঃ কুফর 


্ 
EJ 


ভুমিকা ১০৪ 
মুসলমানদের উপর এর প্রভাব 
গুণাবলী সাব্যস্ত করার প্রায়োগিক উদাহরণ Ed 


১ 


প্রথম পরিচ্ছেদঃ ফিরিশতাদের পরিচয় , তাদের সৃষ্টির মূল, তাদের | ১৩৩ 
গুণাবলী ও তাদের কিছু বৈশিষ্ট্য 

দ্বিতীয় পরিচ্ছেদঃ ফিরিশৃতাদের প্রতি ঈমানের মর্যাদা, পদ্ধতি এবং | ১৪১ 
এসবের প্রমাণ 


তৃতীয় পরিচ্ছেদঃফিরিশৃতাদের দায়িত্‌ ও কাজ ১৫৪ 
দ্বিতীয় অধ্যায়ঃঅবতীর্ণ গ্রন্থসমূহের প্রতি ঈমান 


য় ৬৬ 
ভূমিকা: ওহীর আভিধানিক ও শরয়ী সংজ্ঞা এবং ওহীর প্রকারভেদ ১৬৭ 


১৭ 
তৃতীয় পরিচ্ছেদঃ একথার বর্ণনা যে, তাওরাত, ইঞ্জিল ও অন্যান্য | ১৮৯ 
কতিপয় গ্রন্থে বিকৃতির অনুপ্রবেশ ঘটেছে এবং কুরআন তা থেকে মুক্ত 
১৯৫ 
২১১ 
১ 
ষষ্ঠ পরিচ্ছেদঃ আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের বৈশিষ্ট্যসমূহ, উম্মতের উপর তার অধিকারসমূহ এবং রাসূল 


G 
A 


Ld 


ALAS 
1) 
IE EE) 


Ar 
[0 


Ve 
ww 
fA 


HH 
GL 
Ee 


808 


| _________ বিষয় = [পৃষ্ঠানং| 
সান্মালাহু আলাইহি ওয়া সাল্লামকে স্প্ে দেখা যে হৰ্ধ তর ব্ণন __ | __ 
সপ্তম পরিচ্ছেদঃ রিসালতের ধারার পরিসমাপ্তি ও তার পরে যে আর | ২৫৫ 
অষ্টম পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসরা তথা | ২৬০ 
রাত্রিভ্রমনের হাকীকত ও তার প্রমাণাদি | 

নবম পরিচ্ছেদঃ নবীদের জীবিত থাকা সম্পর্কে ২৬৮ 
দশম পরিচেছদঃ নবীদের মু‘জিযা এবং তার ও অলীদের কারামতের | ২৭৫ 
মধ্যে পার্থক্য idl 


৩১৬ 
চতুৰ্থ বিষয় ৪ হাউযের বর্ণনা ও তার দলীল 
৩২০ 


অষ্টম বিষয় ৪ জান্নাত ও জাহান্নামের বর্ণনা, এতদুভয়ের উপর ঈমান | ৩৩০ 
আনার পদ্ধতি ও তার প্রমাণাদি 


পঞ্চম অধ্যায় ঃ কাছ্ধা ও ক্া্দরের উপর ঈমান: 
প্রথম পরিচ্ছেদ ৪ কাদ্বা ও কাদর তথা ফয়সালা ও তাকদীরের সংজ্ঞা, এ। ৩৩৭ 
দু’টি যে বাস্তব তার দলীল প্রমাণাদি এবং এ দু’য়ের মধ্যে পার্থক্য নির্ণয় 


80০৫ 


বি EE 
দ্বিতীয় পরিচ্ছেদ £ তাকদীরের পর্যায়সমূহ ৩৪০ 


9: 
pt 
FEL 
| 


G G |G 


বি পিছন ঈমান ও তার রুকনসমূহ এবং কবীরা গু 


চু নি সলা EEO 


Eee ToC LF br JOE 


প্রথম পরিচ্ছেদ ৪ হার কাত তাতে ভাৰত তাছ জী 
সুসম্পর্ক রাখা । 


দ্বিতীয় পরিচ্ছেদঃ তাদের ফযীলত ও ন্যায়পরায়ণতার উপর বিশ্বাস করা 
ওয়াজিব, আর তাদের মধ্যে যা ঘটেছিল সে ব্যাপারে শরীয়তের দলীল- 
প্রমাণাদির আলোকে চুপ থাকা । 

তৃতীয় পরিচ্ছেদঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার- 
পরিজন ও তাদের অধিকার সম্পর্কে, আর তাঁর স্ত্রীণণ যে তারই 
পরিবার-পরিজনের মধ্যে তার বর্ণনা । 

চতুৰ্থ পরিচ্ছেদ £৪ খোলাফায়ে রাশেদা, তাদের ফযীলত ও তাদের প্রতি 
HE SACLE YE 

পঞ্চম পরিচ্ছেদ ৪ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন । 

তুর্থ অধ্যায় £ মুসলমানদের ইমাম বা শাসকের প্রতি, এবং সাধারণ | ৩৮০ 
াধুমের লতি বরণ র এবং তাদের দরাভভ রাকা 

পঞ্চম অধ্যায় £ কুরআন ও সুন্নাহকে আকড়ে থাকা, বিচ্ছিন্ন না হওয়া 
প্রথম পরিচ্ছেদ ৪ কুরআন ও সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করার অর্থ ওতা 
EE OT 
EMGAGE 


8৪০৬ 


G 
€ 


EOE: 


এর পক্ষ হতে “কুরআন ও সুন্নাহর আলোকে ঈমানের মৌলিক বিষয়সমূহ” 
বইটির বাংলা ভাষায় অনুদিত প্রথম প্রকাশ উপলক্ষ্যে আনন্দিত ৷ 
মন্ত্রণালয় আল্লাহ্‌ তাআলার কাছে এ কামনা করছে তিনি যেন এর মাধ্যমে 
সাধারণ মুসলমানদের উপকৃত করেন এবং খাদেমুল হারামাইন আশ্শারীফাইন 
বাদশাহ্‌ আবদুল্লাহ্‌ ইবনে আবদুল আযীয আল সাউদকে 
আল্লাহ্র পবিত্র কিতাব এবং মুসলমানদের দ্বীন ও দুনিয়ার সকল বিষয়ে 
উপকারী জ্ঞানপূর্ণ বইসমূহ প্রকাশ ও প্রসারের ক্ষেত্রে তাঁর মহান প্রচেষ্টার 
জন্য সর্বোত্তম প্রতিদান দান করেন। 


আল্লাহ্‌ তাওফীক দানকারী । 


